শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া 


অনুবাদ £ এ. বি. এম. এ. খালেক সমজ্জুমদছার 
সম্পাদনা ঃ আবদুস শহীদ নাসিম 


প্রকাশনায় 


এম. এ. খালেক মজুমদার সূচীপত্র 
আধুনিক প্রকাশনী ভূমিকা 
২৫, শিরিশদাস লেন অনুবাদকের কথা 
বাংলাবাজার, ঢাকা-১১০০ ইবাদাতের অর্থ | ১৫ 
ফোন £ ৭১১৫১৯১, ৯৩৩৯৪৪২ মানব সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য ১৫ 
আল্লাহর দাসতৃই মানুষের শ্রেষ্ঠতম মর্যাদা ১৮ 
আঃ প্রঃ ৩২৩ খান এবং ইবাদাতের স্বাভাবিক সম্পর্ক ২১ 
রন এবং ইবাদাতের অর্থ বিশ্লেষণ ২২ 
| ইবাদাতের প্রাকৃতিক অর্থ ২৭ 
১ম প্রকাশ ইবাদাতের বিধিগত অর্থ ৩৩ 
জিলহাজ্জ ১৪২৪ প্রাকৃতিক বিধান ও শর'য়ী বিধানের মধ্যে পার্থক্য 
. পৌষ ১৪১০ “| করার পরিণতি ৩৪ 
. ডিসেম্বর ২০০৩ জাব্রিয়াদের ভ্রান্তি ও তার প্রতিকার ৰ ৪৫ 
একটি অভিযোগ ও তার জবাব ৬২ 
নু সৃষ্টির কামালিয়াতের মাপকাঠি ৬৬ 
নির্ধারিত মূল্য ৪ ৫০.০০ টাকা দে মাধ্যমে মানুষের মর্যাদার তারতম্য ৬৭ 
সৃষ্টির কাছে চাওয়া নিষেধ ৭০ 
মুদ্রণে বিশেষ বিশেষ সাহাবার জন্য কিছু চাওয়া 
আধুনিক প্রেস অকাট্যভাবে নিষিদ্ধ ছিলো ৭২ 
২৫, শিরিশদাস লেন, আল্লাহর কাছেই চাইতে হবে ৭৩ 
ংলাবাজার, ঢাকা-১১০০ গভাবগতভাবে প্রত্যেক মানুষেরই ২টি জিনিসের প্রয়োজন ৭৪ 
Lc aD Oh a BAL HER ts SNE) 4০274 ০১০৬ গায়রুল্লাহর ভালোবাসা ও গায়রুল্পাহ্র- বন্দেগী ৭ 
EBADATER 10740707174, by Sykhul Islam Imam এর অর্থ দুনিয়া ত্যাগ নয় a 
Ibn Tymia. Transilated by A. B. M. A. Khaleque Mojumder. রাসূলের ভালোবাসার মূল কথা ৮৬ 
Published by Adhunik Prokashani, 25 Shirishdas Lane, আল্লাহকে ভালোবাসার প্রকৃত নিদর্শন ৮৮ 
Banglabazar, 1917918-1100. জন্মগতভাবেই মানুষ আল্লাহর মুখাপেক্ষী ৯৩ 
অহংকার ও আনুগত্যের বৈপরীত্য ৯৫ 
NS Sponsored by Bangladesh Islamic Institute. অহংকারের মধ্যে শির্কের অস্তিত্ব বিদ্যমান ৯৭ 
AL == 25 Shirishdas Lane, Banglabazar, Dhaka-1 100 প্রত্যেক নবীর দীনই ছিলো ইসলাম ১০১ 
সু ইসলাম প্রকৃতির ধর্ম ১০৪ 


Fixed Price : Taka 50.00 Only. আল্লাহর দাসত্বের পূর্ণাংগ নমুনা ইবরাহীম আলাইহিস সালাম ১০৬ 


৮ ইবাদাতের মর্মকথা 
' খুল্লাত শব্দের অর্থ 

মহব্বত আর খুল্লাতের মধ্যে পার্থক্য 

একটি ভুল ধারণার অপনোদন 

ঈমানের স্বাদ ও মজা 

আল্লাহর মহব্বতের ব্যাপারে চিন্তা ও আমলের ক্রুটি 
মহব্বতের সঠিক মানদণ্ড 

দুনিয়া বিরাগীদের ভুল ধারণা 

শিরকের বিপদ 

শান ও সম্পদের ভালোবাসা . 

গোটা মানবজাতি এ দু'ভাগে বিভক্ত 
ওয়াহ্দাতুল ওয়াজুদের ফিতনা 


১০৮ 
১০৯ 
১১০ 
১১০ 
১১২ 
১১৬ 
১২১ 
১২২ 
১২৩ 
১২৬ 
১২৬ 
১২৭ 
১৩২ 
১৩৪ 
১৩৬ 
১৪১ 


ভূমিকা 


মুসলিম জাহানে ইমাম ইবনে তাইমিয়া (র)-এর আবির্ভাব এমন এক 
সময় ঘটে, যখন মুসলিম বিশ্ব ইসলাম বিরোধী শক্তিসমূহের বিভিন্নমুখী 
আক্রমণে ক্ষতবিক্ষত । বিশেষ করে ইসলামী আকীদা বিশ্বাস ও ইবাদাতের 
মধ্যে অনৈসলামিক চিন্তা চেতনা ও ভাবধারা মিশ্রণের মাধ্যমে মূল 
ইসলাম থেকে সুকৌশলে মুসলমানদের সরিয়ে নেয়ার যে ফিকরী আক্রমণ 
ইল্মী ময়দানে হচ্ছিল তার স্বার্থক মোকাবেলা করেছেন আল্লামা ইবনে 
তাইমিয়ার ক্ষুরধার লিখনী । ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার অসংখ্য ' 
কিতাব দুনিয়ার বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে ইসলাম ও মুসলিম উন্মাহ্র 
কল্যাণে ব্রতী রয়েছে। 


“আল উবৃদিয়্যাহ” নামক আল্লামার এ বইখানা আকারে ক্ষুদ্র হলেও 
এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা অপরিসীম । কেননা ইবাদাত ইসলামের 
একটি মৌলিক বিষয়ই শুধু নয়, বরং কুরআনের ঘোষণানুসারে একমাত্র 
ইবাদাতের জন্যই মহান সৃষ্টা মানবজাতিকে সৃষ্টি করেছেন। সুতরাং 
ইবাদাতের সঠিক তাৎপর্য উপলদ্ধি করা প্রতিটি মুসলিমের জন্ক্ 
অপরিহার্য, যাতে অন্যান্য ধর্মের শিরক মিশ্রিত ইবাদাতের ধারণা 
মুসলমানদের মধ্যে প্রবেশ করতে না পারে। এ মুল্যবান বইখানা বাংলায় 
অনুবাদ করে প্রকাশ করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ ৷ মহান আল্লাহ 
আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন । আমিন ! 


_ প্রকাশক 


অআন্ুবাদকেন কথা 


এটি শাইখুল ইসলাম হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্নাহ 
আলাইহির একটি অমূল্য গ্রন্থ। ইসলামী জাগরণের এ যুগে মুসলিম 
মিল্লাতের নিকট ইমাম ইবনে তাইমিয়ার নাম আজ আর অপরিচিত নয়। 
তিনি মুসলিম মিল্লাতের গৌরবের ধন। 


ইমাম গাষালী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের দেড়শ বছর পর 
হিজরী সাত শতকের শেষ ভাগে ইমাম ইবনে তাইমিয়া জন্মগ্রহণ করেন। 
৬৬১ হিজরী মুতাবিক ১২৬২ ঈসায়ী সনে তার জন্ম। ৭২৮ হিজরী 
মুতাবিক ১৩২৭ ঈসায়ী সনে তিনি ইন্তেকাল করেন। বিশ্ব মুসলিম 
ইতিহাসে জ্ঞান গবেষণার ক্ষেত্রে তিনি এক অনন্য ধারা সৃষ্টি করেছেন। 


মিল্লাতে মুসলিমাকে গোলামী থেকে নাজাত দেবার জন্য যে খিদমাত 
তিনি আনজাম দিয়েছেন, মুসলিম জাতি তা কখনো ভুলে যেতে পারবে 
না। তার রাজনৈতিক প্রজ্ঞা ও রণকৌশল একদিকে মিল্লাতে মুসলিমাকে 
জ্ঞানভাণ্তার ও অপরিসীম যোগ্যতা এ জাতিকে অসংখ্য. বিভ্রান্তি ও 
গোমরাহীর হাত থেকে হিফাজত করেছে। ইসলামী আকীদা-বিশ্বাস, 
হুকুম-আহকাম ও আইন-কানুনের সমর্থনে তার জোরদার যুক্তি প্রমাণ 
ইমাম গাযালীকেও ছাড়িয়ে গিয়েছিলো । 


বিদ'আত, মুশরিকী রুসুম-রেওয়াজ, আকীদা-বিশ্বাস ও নৈতিক 
ভ্রষ্টতার বিরুদ্ধে তিনি কঠোর সংগ্রাম করেন। এ জন্য তাকে কষ্টও করতে 
হুয়েছে অনেক। দুনিয়ার খ্যাতিমান, কীর্তিমান, জগত জোড়া ডংকার 
অধিকারী অনেক মনীষীও ইবনে তাইমিয়ার সমালোচনা থেকে রেহাই 
পাননি । শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি ধর্মীয় রূপ ধারণ করে থাকা 
অনেক কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এসব সংক্কারমূলক কাজের 
সাথে সাথে তিনি তাতারীদের বর্বরতা ও পাশবিক অত্যাচারের বিরুদ্ধে 
অন্ত্রধারণ করে সংগ্রামে অবতীর্ণ হন। 


সে সময় মিসর ও সিরিয়া এ সয়লাবের আওতামুক্ত ছিলো । ইমাম 
'ইরনে,,তাইমিয়া সেখানকার সাধারণ মুসলমান ও বিস্তশালীদের মধ্যে 


ইবাদাতের মর্মকথা ১১ 
আত্মমর্ধাদাোবোধ জাগিয়ে তুলে তাদেরকে তাতারীদের বিরুদ্ধে সংগ্রামে 


নামান। রাষ্ট্রব্যবস্থার চাবিকাঠি জাহেলিয়াতের হাত থেকে ইসলামের হাতে 
আনার জন্যও তিনি ক্ষুরধার লেখনী পরিচালনা করেন। ৰ 


তীর জন্মের যুগে তাতারীদের হামলায় সিন্ধু নদ থেকে ফোরাত নদীর 
পৌছেছিলো। পরবর্তীকালে নতুন তাতারী আক্রমণকারীরা ইসলাম কবুল 
করে নিলেও জাহেলিয়াতের ব্যাপারে তারা তাদের আগের শাসকদের 
চেয়েও বেশী অগ্রসর ছিলো। এসব শাসকদের প্রভাবে এসে সাধারণ 
মানুষ, আলেম সমাজ, পীর মাশায়েখ, ফকীহ, দরবেশ ও কাযীগণের 
নৈতিক মান আরো বেশী অধপতিত হয়ে পড়ে। তারা তাদের নিজস্ব 
সুযোগ সুবিধা পেয়ে অথবা শাসকদের রক্তচোখ এড়াতে গিয়ে দীনের 
ব্যাপারে দীন বিরোধী কথাবার্তা বলে। ফলে ফিক্হ ও কালাম শান্ত্রতিত্তিক 
মাযহাবগুলো যেনো স্বতন্ত্র দীনে পরিণত হয়। ইজতিহাদ পরিণত হয় 
গুনাহতে ৷ “বিদ'আত' ও “পৌরাণিক কাহিনী’ শরীআতের বিধান হিসাবে 
রূপ লাভ করে। 

সে সময়ের অশিক্ষিত ও গোমরাহ জনসাধারণ, দুনিয়ার সংকীর্ণ 
মনের আলেম সমাজ এবং মূর্খ ও যালেম শাসক শ্রেণীর বিরুদ্ধে বিভ্রান্তি : 
ছড়াবার পথে বাধা দেয়া ছিলো কসাইর ছুরির নীচে গলা বাড়িয়ে দেয়ার 
শামিল। এ সময় নির্ভুল চিন্তার অধিকারী হকপন্থী ওলামার অভাব না 
থাকলেও সংস্কারের পতাকা উড্ভীন করার সাহস ছিলো না কারুর | 


ঠিক এ সময়ে অমীয় তেজোদ্বীপ্ত ও অদম্য সাহসে ভর করে শাইখুল 

ইসলাম ইবনে তাইমিয়া সব কুসংস্কারের বিরূদ্ধে জিহাদে অবতীর্ণ হন। 

তার লেখা “আল উবৃদিয়্যাঁ সে সময়কার জিহাদের ফসল ৷ ইবাদাতের 

মর্মকথা" নামে গ্রন্থটি বাংলাভাষায় অনুবাদ করা হলো । 

বাংলা ভাষাভাষী মুসলিম মিল্লাত এ বইটি থেকে উপকৃত হলেই 
আমাদের শ্রম সার্থক হবে। ্‌ 

এ. বি. এম. এ. খালেক মজুমদার 

তাং ১০/০৮/১৯৯১ 


Institute for Community Development- 


ইবাদাতের অর্থ 


“ইবাদাত” একটি ব্যাপক অর্থবহ শব্দ। এর মধ্যে আল্লাহর 
পসন্দনীয় ও তীর সত্তৃষ্টি হাসিলের সব যাহেরী ও বাতেনী কথা এবং কাজ 
অন্তর্ভৃক্ত। সালাত, যাকাত, সাওম, হজ্জ, সত্যকথা, আমানতদারী, 
প্রতিবেশীর হক আদায়, মাতাপিতার সাথে ভালো ব্যবহার, ওয়াদা পালন, 
সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা প্রদান, জিহাদ ফী সাবীলিল্লাহ, 
পাড়া প্রতিবেশী এবং ইয়াতীম মিসকীনের প্রতি সহানুভূতি প্রদর্শন, 
অধীনদের সাথে ভালো আচরণ, আল্লাহর যিকির, তিলাওয়াতে কুরআন 
সহ সকল আমলে সালেহ ইবাদাতের অন্তর্ভূক্ত । 


এভাবে আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালবাসা, আল্লাহর 
রহমতের আশা, শাস্তির ভয়, আল্লাহর প্রতি একমুখী ও বিনয়ী হওয়া, 
এখলাস, সবর, শোকর, তাওয়াক্কুল ইত্যাদি সকল ভালো কাজই 
ইবাদাতের মধ্যে শামিল। 


ম্বানব্ব সৃষ্টির উদ্দেশ ৩৩ তাশ্্য 
শুধু ইবাদাত করার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা এ বিশ্বজগত সৃষ্টি 
করেছেন। যেমন কুরআন বলছে ঃ 
৮1456 1 
“আমি জ্বিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি 
করেছি।”-সুরা আয যারিয়াত £ ৫৬ 


যত রাসূল দুনিয়ায় আগমন করেছেন এ উদ্দেশ্যকে স্মরণ করিয়ে 
দেয়ার জন্যই আগমন করেছেন। নূহ আলাইহিস সালাম নিজ জাতিকে 
উদ্দেশ করে বলেছেন ঃ 
৩৭ :-31১০| pk 411 ১০২ ০20 021 Ss 
“হে আমার জাতি! আল্লাহর বন্দেগী করো ; তিনি ছাড়া তোমাদের 
কোনো ইলাহ নেই।”-সূরা আল আরাফ ঃ ৫৯ 


১৪ ইবাদাতের মর্মকথা 


আলাইহিস সালাম_ মোটকথা সকল নবী আলাইহিমুস সালাম তাদের 
নিজ নিজ জাতিকে এ আহ্বানই জানিয়েছিলেন। 
কুরআন অকাট্যভাবে ঘোষণা করছে ঃ 
৪5111515511 55515757558 
“আমি প্রত্যেক জাতির নিকট একজন পয়গাম্বর পাঠিয়েছি। তারা 
মানুষের নিকট এ পয়গাম পৌছিয়েছে £ হে মানুষেরা ! তোমরা 
আল্লাহর ইবাদাত করো এবং তাগুতকে পরিহার করো ।” 
-সুরা আন নাহল £ ৩৬ 
58৯০: aA Tl LL Tg ax Boss PE EE টার 
০১355 00131 441 9 ol 441 ৬৯৩৪ ১১৯০১ ০০ এরও ০০ ০০1 চি 
“হে নবী! তোমার আগে আমি যেসব নবী দুনিয়ায় পাঠিয়েছি তাদের 
প্রতি আমি এ ওহীই নাযিল করেছিলাম । “আমি ছাড়া আর কোনো 
ইলাহ নেই । অতএব তোমরা আমার ইবাদাত করো ।” 


সুরা আল আম্বিয়া ৪ ২৫ 


£92 02252 


AY celal asl A Els teal Cl জাতি 
“নিসন্দেহে তোমাদের এই উম্মাহ একই উম্মাহ, আর আমিই 
তোমাদের সকলের ‘রব’ । অতএব তোমরা আমার ইবাদাত করো ।” 

-সূরা আল আম্বিয়া £ ৯২ 

একথা সুস্পষ্ট হওয়া দরকার যে, এ আয়াতে “ইবাদাত করো” শুধু 

সাধারণ মানুষ অর্থাৎ উম্মতকে উদ্দেশ করেই বলা হয়নি। বরং এ 

দাওয়াতের দায়ী এবং পয়গামের মুবান্লিগ আম্বিয়ায়ে কিরামও এর মধ্যে 
শামিল। অন্য জায়গায়ও এ সম্বন্ধে বলা হয়েছে ঃ 


উল lens bs rile Els LE SLi 72716, 
“হে রাসূলগণ ! পাক পবিত্র জিনিস খাও এবং নেক আমল করো, 
নিসন্দেহে আমি তোমাদের আমল সম্পর্কে অবহিত।” 

-সূরা মু'মিনুন ৪ ৫১ 
আর এক আয়াতে এ ব্যাপারটিকে আরো স্পষ্ট করে বিস্তারিতভাবে 
বলা হয়েছে। নবী করীম (সা)-কে উদ্দেশ করে এরশাদ হয়েছে £ 


লি 


। ইবাদাতের মর্মকথা ১৫ 


৭৭:৬৯ ০১০০৪১০১4০৫ 
“(হে মুহাম্মাদ !) আপনার রবের ইবাদাত করতে থাকুন। যতক্ষণ না 
নিশ্চিত ব্যাপারটির (মৃত্যু) সময় এসে যাবে ।” -সূরা আল হিজর 8 ৯৯ 
এ ইবাদাতকে আম্বিয়া ও মালায়িকার পরম গুণাগুণ হিসেবে আল্লাহ 
তা'আলা প্রশংসা করে উল্লেখ করেছেন £ 


4১10305০১2০ ২5254 ৮৯০ ১০ ৮০৯০৪ gall এ ০০ Uy 
৭ : Ll ০ 2589 0119 Ul ০৯১০ ০ ০৪১০৯১৪। 

“আসমান ও যমীনে যা যা আছে সবই তার। যেসব (ফেরেশতা) 
তার দরবারে আছে তারা কখনো ইবাদাত থেকে মুখ ফিরায় না। না 


তারা ক্লান্ত হয়। রাতদিন অনবরত তার পবিত্রতা বর্ণনা করে। এতে 
একটু অবহেলা প্রদর্শন করে না।”-সুরা আল আম্বিয়া 8 ১৯-২০ 


০১220 18005 52 CLIN 4০০ Se Hl ol 
“যারা (ফেরেশতা) তোমার রবের নিকট আছে তারা কখনো তার 
নাফরমানী করে না। তারা তীর গুণগান করতে থাকে, তার দরবারে 
সেজদায় রত থাকে৷” -সুরা আল আ'রাফ £ ২০৬ 
এর বিপরীত রয়েছে ওইসব লোক, যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য 

গুরণ করে না এবং আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকায় 

নিমজ্জিত হয়। তাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন £ 


Ger 9526 পপ ০ ৮1০7 er nos ol ৮2০০ দু ৪ 
oul 42> ০৪১০০০৮০১৬০ ০ ০৬১৯ ০৯৯। ul 
“যারা আমার দাসতৃ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং হঠকারিতায় 


করবে ।”-সুরা আল মুমিন ৫ ৬০ | 


আ্মাক্লাহর দাসত্ব মানুষের শ্রেষ্ঠতম মর্খাদা 
যেহেতু আল্লাহর দাসত্ব করাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য, তাই এ 
উদ্দেশ্য পূরণ করাই আল্লাহর সন্তুষ্টি হাসিল করার উপায়। একজন 
মানুষের মর্যাদার উচ্চ শিখরে পৌছার অর্থই হলো, তিনি তার কাজকর্ম 
দ্বারা ইবাদাতের উচ্চত্তরে পৌছেছেন। তাই কুরআন পাকে দেখতে পাই, 


১৬ - ইবাদাতের মর্মকথা 
আল্লাহ সুবহানাহু তা“আলা যখন তার প্রিয় বান্দাদের বিশেষ স্সেহ-মমতা 
ও মান মর্যাদার সাথে স্মরণ করতে চান, তখন তিনি এ স্মরণের সময় 
‘আবদুন’ শব্দের বিশেষণ দ্বারা তাদের স্মরণ করে থাকেন ৪ 
1: a ০০৯৪0224005 ৮04৬ 
“এটা একটি প্রবাহমান ঝর্ণা হবে। তা থেকে আল্লাহর গোলামরা 


তৃষ্ণা নিবারণ করবে। যেখানে ইচ্ছে তারা তার শাখা-প্রশাখা বের ; 


করে নিতে পারে।' '-সুরা আদ দাহর £ ৬ 
18175১15725 18511 


“রহমানের দাস হলো তারা, যারা যমিনের উপর বিনয়ের সাথে ' 


চলে ।” -সুরা আল ফুরকান ৪ ৬৩ 


শয়তান নিজে অভিশপ্ত হবার কথা শুনার পর আল্লাহর নিকট আরজ ' 


করেছিলো £ আমি এর বদলা স্বরূপ তোমার বান্দাদেরকে মনোহারী 


লোভ দেখিয়ে দেখিয়ে বিভ্রান্ত করবো। তখন আল্লাহর তরফ থেকে : 


ইরশাদ হলো ঃ 


ঠা: ll ০০৯] ০০ Ul ০০ 41 ১৮০৪০ 41০৮ 50501 1 
“আমার প্রকৃত বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব নেই। তবে যারা -. 


তোর কথা শুনবে তারা গুমরাহ হয়ে যাবে ।”-সুরা আল হিজর ঃ ৪২ 
ফেরেশতাদের সম্পর্কে ইরশাদ হয়েছে ঃ 


oso BG 


রত ০ ০১২০১০০০৭৯1 ০২৯০ ৬৪ iG, 


YA YL: ০055310 03888০8৯০০2 


“আর এ কাফিররা বলছে, রহমানের সন্তান আছে। আল্লাহ এসব 
ক্ৰুটি থেকে সম্পূর্ণ পবিত্র । তারা (তো ফেরেশতারা) আল্লাহর সম্মানিত 
বান্দা 27878 তারা আল্লাহর ভয়ে সদাসর্বদা কম্পিত থাকে ।” 


সূরা আল আম্বিয়া ৪ ২৬, ২৮ ; 


হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের ব্যাপারে নবুয়াত এবং 
খোদায়ীত দুটোই দাবী করা হয়েছিলো । এ সম্পর্কে আল্লাহ বলেন £ 


০৭ : 4AM ale 81780 521 


ইবাদাতের মর্মকথা ১৭ 


"সে তো একজন দাস ছাড়া আর কিছু ছিলো না। আমি তার প্রতি 

অনুগ্রহ করেছি ।”-সুরা আয্‌ যুখরূফ ৪ ৫৯ 

বস্তুত, মুসলমানরাও শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু. আলাইহি 
ওয়াসাল্লামকে তার “আল্লাহর বান্দাহ হবার অবস্থান থেকে সরিয়ে দেয় 
কিনা সে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্পষ্ট 
ভাষায় বলে দিয়েছেন ৪ 


পা পাত or 


৬৪৬৯] 20 ll 


“আমার EE ETE যেমন নাসারা জাতি 
ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি ডু করে সীমা অতিক্রম করে 
ফেলেছিলো। আমি তো কেবল আল্লাহর একজন দাস । অতএব 
আমাকে তোমরা আল্লাহর বান্দা ও রাসূলই বলো।”-আল হাদীস 
কুরআন মাজীদে আল্লাহর খাস বান্দাহ ফেরেশতা ও অন্যান্য নবী 
আলাইহিস সালামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও | 
'বান্দাহ’ হিসেবেই সম্বোধন করা হয়েছে। মে'রাজের মতো আল্লাহর 
কুদরতের এত বড় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছেঃ . 


 : 42515 5411 ০ 515 
নিয়ে ভ্রমণ করিয়েছেন.......।”-সুরা বনী ইসরাঈল ঃ ১ 
৬ :৮1-০ ০৯9 ০১৬০ dl ০০৪6৪ 
“অতপর তার বান্দার নিকট যা ওহী করার ছিলো তা করেছেন।” 
. -সূরা আন নাজম £ ১০ 
রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের 
দাওয়াত ও তাবলীগের উল্লেখ করে এরশাদ করা হয়েছে ৪ 


০১০4 


৬৭: loli ale ০8৫5 (৫ ০১০5৭111578 ভি 
“আর এই যে আল্লাহর বান্দাহ যখন তাকে ডাকার জন্য দাড়ালো 
(নামাযে) ডি LL হি 
হলো ।”-সুরা জ্বিন ৪ 


Si ইবাদাতের মর্মকথা 
কুরআন তার অস্বীকারকারীদেরকে চ্যালেঞ্জ দিয়ে এবং রাসূলে করীমের 
তরফ থেকে জবাব দিতে গিয়ে বলেছেন ঃ 


০০48০ ১০ TE ISU (১০৮ (১1১ ৮০০ ৯2০ ০৪৪90 
“আমার বান্দার প্রতি আমি যে কিতাব নাযিল করেছি সে ব্যাপারে 


_ তোমাদের মনে যদি কোনো প্রকার সন্দেহ থাকে__তাহলে এর মত 
একটি সূরা তোমরা রচনা করে আনো ।”-সুরা আল বাকারা ৪ ২৩ 


দীন এবং ইবাদাতের স্বাভাবিক সম্পর্ক 

কুরআন ও হাদীস থেকে একথা স্পষ্ট হয়ে উঠে যে, গোলামী ও 
বন্দেগী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা এবং তার সৌভাগ্যের শ্রেষ্ঠ সোপান। 
এখানে একথাও প্রকাশ হয়ে পড়ে যে, সকল শাখা প্রশাখাসহ গোটা দীনই 


তাদেরকে "১; 5 “তার ইবাদাত করো” বলে সম্বোধন করেছেন। এর 


দ্বারা প্রমাণিত হলো যে, “দীন” আর “ইবাদাত” শব্দ দুটো একই 


উদ্দেশ্য ও লক্ষ্যের দুটি পৃথক দিক । হাদীসে জিবরীলের দীর্ঘ হাদীসটি এ : 


কথারই প্রমাণ । 


হযরত জিবরীল আলাইহিস সালাম একজন বেদুইনের বেশে 
রাসূলের নিকট এসে সাহাবায়ে কেরামের সামনেই তাকে কতিপয় প্রশ্ন 
করলেন। প্রশ্ন করলেন ইসলাম, ঈমান ও ইহসান সম্পর্কে। তিনি জিজ্ঞেস 


করলেন, ইসলাম কি ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে : 
বললেন ঃ আল্লাহ্‌ ছাড়া কোনো মাবুদ নেই ৷ মুহাম্মাদ আল্লাহর রাসূল । : 


নামায কায়েম করা, যাকাত আদায় করা, রমযান মাসের রোযা রাখা এবং 
সামর্থ থাকলে হজ্জ করার নামই হলো ইসলাম । 


এরপর আগন্তুক জিজ্ঞেস করলেন, ঈমান কাকে বলে ? রাসূলুল্লাহ. 


সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লাম জবাব দিলেন ৪ আল্লাহর একত্ব, তার 
ফেরেশতা, অবতীর্ণ করা কিতাব, তার প্রেরিত রাসূল, মৃত্যুর পর 


দ্বিতীয়বারের জীবন, তাকদীরের ভালো ও খারাপ দিকের উপর মন থেকে ; 


বিশ্বাস স্থাপন করার নামই “ঈমান” । 


ইবাদাতের মর্মকথা ১৯ 
এরপর আগন্তুক প্রশ্ন করলেন £ “ইহ্সান কাকে বলে ?” 
উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ 
“আল্লাহর ইবাদাত এমনভাবে করো যেনো তুমি তাকে দেখছো । আর 
তুমি তাকে না দেখলেও তিনি তো তোমাকে দেখছেন । 


এসব প্রশ্ন ও উত্তরের পর হযরত জিবরাঈল আমীন আলাইহিস 
পালাম চলে গেলে রাসুলুল্লাহ সান্মাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মাহাবাদেরকে বললেন £ 
spl SE ৯৯৯৭৪ 
আগন্তুক ছিলেন জিবরীল আমীন । তিনি তোমাদেরকে তোমাদের দীন 
[খাতে এসেছিলেন । ৪ 


লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ- 
গুলোকে দীন হিসেবে আখ্যায়িত করেছেন । মূলত এ কাজগুলোর সমষ্টির 
নামই “ইবাদাত” । 


ীন্ন এবং ইবাদাতের অর্থ বিশ্রেষণ 
এবার দেখা যাক “দীন” ও “ইবাদাতের” আভিধানিক অর্থ কি? 
দীনের আভিধানিক অর্থ বিনীতভাবে মাথা নত করা, নিজকে ছোট মনে 
শ্ষরা। আরবরা বলে থাকেন ঃ 
. EY EET 
অর্থাৎ আমি তাকে অসহায়, অনুগত, বিনয়ী ও হুকুমের অধীন 
বানিয়েছি। আর সে ওইরূপ হয়ে গেলো। . 


01 EE EEE 

অর্থাৎ “আমরা আল্লাহর আনুগত্য করি এবং আমাদেরকে তার সমীপে 
সমর্পণ করি।” অতএব “আল্লাহর দীন” অর্থ তার আনুগত্য ও বন্দেগী 
করা । তার সামনে বিনয় প্রকাশ করা এবং মাথা নত করা। “ইবাদাত” 
এর আভিধানিক অর্থই দীনের অর্থের কাছাকাছি। ইবাদাত শব্দের অর্থ 
নিজেকে ছোট জানা এবং পরিপূর্ণ আনুগত্য করা। যে পথ বেশী বেশী 
চলাচলের কারণে পথচারীদের পদচারণায় দলিত মথিত হয়ে পরিষ্কার ও 
সমতল হয়ে যায় সে পথকে আরববাসীরা +, 5:৮১ (অর্থাৎ চলাচলের 
গগহজ পথ) বলে৷ কিন্তু শরীআতের পরিভাষায় ইবাদাতের অর্থ এর মধ্যে 


২০ | ইবাদাতের মর্মকথা 
সীমাবদ্ধ নয়। বরং নিজেকে ছোট জানা ও মাথানত.করার সাথে সাথে 
এতে গভীর ভালোবাসা ও মমত্বোধের সংমিশ্রণ আছে। অর্থাৎ 


পরিপূর্ণ ভালোবাসা__-এ উভয়ের সমষ্টির নামই হলো ‘ইবাদাত’ এ দিক 
দিয়েই আরবী ভাষায় 5 (তায়াম) শব্দ ৬০ (বান্দা) অর্থে ববহৃত হয়। (53 
ভালোবাসার শেষ ভরে নাম। এর প্রথম রকে ২০০০ দ্বিতীয় ্তরকে 2. 
তৃতীয় স্তরকে ১1১০ চতুর্থ স্তরকে ১.০ বলা হয়। এ কারণেই ‘মুতিম’ ওই 
ব্যক্তিকে বলা'হ যে প্রিয়তমের মধ্যে বিজন হয়ে যায় তার পরিপূর্ণ 


অধীন ও গোলাম হয়ে যায়। এ “মুতিম' ও ‘তায়াম’ শব্দাবলী ০ অর্থে : 


ব্যবহৃত হয়। আর এর তাৎপর্য হলো, ইবাদাতের মধ্যে মহববতের বরং 
পূর্ণ প্রেমের অর্থ নিহিত আছে। অতএব কোনো ব্যক্তি যদি অপর কোনো 
ব্যক্তির সামনে মাথা নত করে কিন্তু মহব্বত ও ভালোবাসার পরিবর্তে 
হিংসা-বিদ্বেষ কিংবা খারাপ মন নিয়ে নত করে অথবা কাউকে ভালোবাসে 
বটে, কিন্তু তার সাথে বিনয়ের আচরণ করে না, তাহলে এ অবস্থায় তাকে 
এ ১০ বা ১০ বলা যাবে নাঃ যেমন কখনো কখনো পিতা পুত্রের সাথে 
অথবা বন্ধুর সাথে এরূপ ব্যবহার করে। 


‘ইবাদাত’ শব্দের এ ব্যাখ্যা সামনে রাখলে এ সত্য ও নিগুঢ় রহস্য 
নিজ থেকেই স্পষ্ট হয়ে যায় যে, শরীআত আল্লাহর ইবাদাতের ব্যাপারে 
আমাদেরকে যে হুকুম দিয়েছে এবং যে জিনিসকে আমাদের জীবনের 


উদ্দেশ্য বলে ঘোষণা করেছে, তার হক ততোক্ষণ পর্যন্ত আদায় হয় না ; 


যতোক্ষণ এর মধ্যে এ দুটো জিনিসের (বিনয় ও ভালোবাসা) সমন্বয় না 
ঘটবে। সেই সাথে আল্লাহকে দুনিয়ার সকল জিনিসের চেয়ে বেশী 


ভালোবাসতে ও সম্মান প্রদর্শন করতে হবে। বরং সত্য কথা তো হলো ৰ 


পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় ও শ্রদ্ধা পাবার অধিকার তো 
একমাত্র আল্লাহরই । অনুরূপ ভালোবাসা আল্লাহ ছাড়া অন্যদের জন্য 
নাজায়েয । এভাবে এ ধরনের বিনয় ও ভালোবাসার প্রদর্শন বাতিল ও 


নাজায়েয গণ্য হবে যা আল্লাহর ফরমানের বাইরে আল্লাহ ছাড়া অন্যের 


জন্য করা হবে। আল্লাহ বলেছেন ঃ 


25০০ 


JOA EE SS EA EGE IEOL LEGS Gs Koy । 


nl al eh LS (৯১৮০৫ ASSES 1১-:৯১৫৪। ১ 


ys EE পপ ৮০24 Bor ০৮ পপ ডে 
YE: 4353৮১১০০৭4 Sb ০১৯ 0৮৮৯৯১৪44০০ ওঠ$ Sas sll 


ইবাদাতের মর্মকথা ২১ 
“হে নবী! বলো $ যদি তোমাদের মাতাপিতা, তোমাদের সন্তান 
মন্ততি, তোমাদের ভাই-বোন, তোমাদের স্বামী-স্ত্রী, তোমাদের আত্মীয়- 
গজন, ওই সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ওই ব্যবসা যার মন্দা 
হবার তোমরা ভয় করো, আর ওই বাড়ী ঘর যা তোমরা খুবই পসন্দ 
করো, যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এবং আল্লাহর রাহে জিহাদ করা 
থেকে তোমাদের নিকট বেশী প্রিয় হয়ে থাকে, তাহলে আল্লাহর চূড়ান্ত 
হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করো ।”-সূরা আত তাওবা 8 ২৪ 
এ আয়াত থেকে জানা গেলো প্রকৃত ভালোবাসা পাবার অধিকার 
আল্লাহ সোবহানাহু তাআলার । নবীকে ভালোবাসাও আল্লাহর আনুগত্যের 
শর্তে অন্তর্ভুক্ত । শরীআতের দৃষ্টিতে সর্বাবস্থায়ই আল্লাহ ও আল্লাহর 
বাসূলকে ভালোবাসা জরুরী । যেমন জরুরী তীর শর্তহীন আনুগত্য এবং 
দড়ুষ্টিলাভের আকাজ্া । আল্লাহ এরশাদ করেছেন £ 


Wi 211 La bl Sai 295 ty 
তাদের সন্তুষ্ট করবে ।”-সূরা আত তাওবা £ ৬২ 
এভাবে হুকুম ও নির্দেশ দেবার মালিক দু'জনই । যেমন এরশাদ হচ্ছে $ 
০৭ : 451 - ES “ll Ld) 42157 


“যদি এসব লোক আল্লাহ ও আল্লাহর রাসূল যে জিনিস তাদের 

দিয়েছেন তার উপর রাজী থাকতো ।”-সূরা আত তাওবা £ ৫৯ . 

মনে রাখতে হবে, ইবাদাত ও ইবাদাতের আনুসঙ্গিক বিষয়গুলোর 
যেমন তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদিরও হকদার শুধু আল্লাহই । আল্লাহর 
রাসুলও কোনো অবস্থাতেই এসব বিষয়ের সাথে শরীক নন। কুরআনে 
এরশাদ হয়েছে £ 


॥ ৮ ৮ 5১,০59 540 ৪ পপ পপ ডট TL পা ॥ ৩০০৮ ॥ 5:28 
54111 31 ss Yi <i Gin ele ALS A Lili 0 055 
LEG se LET Ua Ca SLL Us Us 

“o2 oo 2 Ge 02-09 895০ 
1: lac Jl ০০০০০ (00345) 158 


“(হে নবী !) বলো ৪ হে আহলে কিতাব ! আসো আমরা এমন 
একটি কথায় একমত হই যা আমাদের আর তোমাদের মধ্যে সমান। 
অর্থাৎ আমরা শুধু এক আল্লাহর ইবাদাত করবো, তার সাথে কাউকে 


২২ . ইবাদাতের মর্মকথা 
শরীক করবো না। আমাদের কেউ আল্লাহকে ছেড়ে অন্য কাউকে 
‘রব’ বানাবো না । তারপরও যদি তারা তোমার কথা না মানে তাহলে 
তাদেরকে বলে দাও, তোমরা সাক্ষী থেকো আমরা মুসলমান ।” 
বগা ও ৬৪ 


এখন উভয় ধারণার একটি পূর্ণাঙ্গ আয়াত শুনুন ঃ 


পল 24 পতি 


Li 23৮20 25 GG Di UE Ca ১4955 
SEES BEA) ডি, 
“কতো ভালো হতো যদি এসব লোক সন্তুষ্ট থাকতো ওই জিনিসের 
উপর যা আল্লাহ ও আল্লাহর রাসূল তাদেরকে দান করেছেন। আর 
যদি বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট । আর তিনি অচিরেই 
আমাদেরকে আরো অনুগ্রহ দান করবেন এবং তার রাসূলও । আমরা 
আল্লাহর দিকেরই অনুরাগী ।”-সূরা আত তাওবা £ ৫৯ 
কুরআনের এ আয়াত থেকে দুটো কথাই প্রমাণিত হলো। এখানেও 


আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ 
নিষেধের মালিক বলে প্রমাণিত হয়েছে. ঃ 


75521125255 ELL Sadi, 
“যে কথার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা 


গ্রহণ করো আর যা তিনি নিষেধ করেছেন তার থেকে বিরত 
থাকো ।”-সুরা আল হাশর ৭ 


এ আয়াতেও এ কথার সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান, অর্থাৎ আল্লাহই যথেষ্ট ' 


নির্ভরযোগ্য সব কাজ সম্পন্নকারী। এ সত্যটিকেও একের অধিক আয়াতে 
সিনা 


২৬৮: 01১৯০ JOU] ১ 8 6155 
“আর যাদের নিকট লোকেরা বলেছে যে, তোমাদের বিরুদ্ধে বিরাট 


সেনাবাহিনী সমবেত হয়েছে তাদেরকে ভয় করো । একথা শুনে তাদের : 


ঈমান আরো বৃদ্ধি পেলো। উত্তরে তারা বললো, আল্লাহই আমাদের 
জন্য যথেষ্ট । তিনিই সবেত্তিম কর্মকর্তা ।”-সূরা আলে ইমরান ৪ ১৭৩ 


ইবাদাতের মর্মকথা | ২৩ 
01572735106 
“হে নবী! আপনার জন্য আল্লাহই যথেষ্ট ।”-সূরা আল আনফাল ঃ ৬৪ 
FH ৮581753588411081 
“আল্লাহ কি তীর বান্দার জন্য যথেষ্ট নন ?”-সূরা আয্‌ যুমার £ ৩৬ 


এখন আমি ৬: ও ৪১০২০ এ দুটো শব্দের উপর বিস্তারিত আলোকপাত 
করবো। «১০ (আবদুন) শব্দটির দুটো অর্থ । প্রথম অর্থ হলো ১১২ 
আর দ্বিতীয় অর্থ হলো ১,০ - ১.০ অর্থাৎ, আল্লাহর ফায়সালার অনুগত ও 
বাধ্যগত গোলাম । যারা আল্মাহর হুকুমের সামনে জন্মগতভাবেই 
মাথানত। আর আল্লাহ সোবহানাহু তা'আলা তার অবস্থা ও অবস্থানকে 
যেভাবে খুশী গড়ে তুলেন ও ভেঙ্গে ফেলেন বা উল্টিয়ে পাল্টিয়ে দেন। 


ইবাদাতের প্রাকৃতিক অর্থ 

এ দিক দিয়ে বিশ্ব সৃষ্টির প্রতিটি অনু-পরমাণু কোনো "শর্ত" বা “কিন্তু 
ছাড়াই আল্লাহর বান্দা। নেক্কার হোক কিংবা বদকার, মুনাফিক হোক 
অথবা কাফির, মুত্তাকী হোক কিংবা ফাসিক -ফাজির, জান্নাতী হোক অথবা 
জাহান্নামী, সবাই তার সমান বান্দা বা দাস। কেননা আল্লাহ তাআলা 
সবার ‘রব’, মালিক ও সৃষ্টিকর্তা। এদের কেউই আল্লাহর ইচ্ছা ও 
সিদ্ধান্তের বাইরে এক পা-ও বাড়াতে পারে না। তিনি যা চান তা-ই হয়। 
তা না হবার জন্য যতই আশা পোষণ করা হোক না কেন। এ সত্যটিই 
কুরআনে হাকীম এভাবে বর্ণনা করেছে £ 


(১১৫১1৮০৮৯১০ ০১ ৩৪ ১০ তব 25০১8541095 2৫ 
AN: ole Jl 0 ০১৯৯৯ 4 
রাডার 
করে ? অথচ আকাশ ও পৃথিবীর সবাই ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক 
তারই নির্দেশের অধীন অনুগত হয়ে আছে। আর মূলতঃ তীর দিকেই 
একদিন সকলকে ফিরে যেতে হবে ।”-সূরা আলে ইমরান £ ৮৩ 
মোটকথা আল্লাহ তা'আলাই সকলের প্রতিপালক, সৃষ্টিকর্তা, রিযিক 
দাতা এবং জীবন ও মৃত্যুর মালিক। তিনিই সকলের অন্তরকে ফিরিয়ে 
দেবার মালিক। সকলের পরিণাম পরিণতির অবস্থার ভিতর তার 
ইচ্ছানুসারে হস্তক্ষেপকারী | তিনি ছাড়া তাদের কোনো রব, খালিক ও 


২৪ ইবাদাতের মর্মকথা 


মালিক নেই । একথা চাই কেউ স্বীকার করুক আর না. করুক, একথা 
সম্পর্কে কেউ অবহিত হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না। 


দাস ও দাসত্বের এই অর্থের দিক থেকে ঈমানদার ও কাফির উভয়েই 
আল্লাহর বান্দা। কিন্তু এর পরবর্তীতে গিয়ে দু'জনের অবস্থার পরিবর্তন 
ঘটে। উভয়ের মধ্যে পার্থক্যের এক সরলরেখা টানা হয়ে যায়। 
ঈমানদারগণ একটি স্পষ্ট. কথা ও ধ্রুব সত্যের জ্ঞান রাখে এবং সেই 
জ্ঞানের সাথে সাথে হৃদয়ের গহীনে তার উপর বিশ্বীসও স্থাপন করে। কিন্তু 
যারা ঈমানের আলো থেকে বঞ্চিত, তারা হয় সেই মহাসত্যের জন্য যে 
জ্ঞান দরকার সে জ্ঞান থেকে বঞ্চিত । অথবা জ্ঞান তো আছে বটে, কিন্তু 


তারপর তা মেনে নিতে অস্বীকার করে বসে। প্রকৃত পরওয়ারদিগারের . 


তার সামনে মাথানত করার পরিবর্তে অহমিকা প্রদর্শন করে। যদিও 
ভিতরে থেকে তার মনও সাক্ষ্য দেয় যে, আল্লাহই প্রকৃতপক্ষে তাকে সৃষ্টি 
করেছেন। তিনি তাদের রিযিক দেন। জেনে অস্বীকার আর না জেনে 
অস্বীকার করা উভয় প্রকার মানুষই ঈমান ও কুফরের দিক থেকে একই 
অবস্থার অধিকারী ৷ দু'জনই সমানভাবে সত্যের অস্বীকারকারী । একথা 
চিন্তা করার কোনো সুযোগ নেই যে, দ্বিতীয় ধরনের লোকেরা সত্য সম্পর্কে 
অবহিত হলে তাদের অবস্থার পরিবর্তন হবে । না, কখনো এমন নয়। আর 
যে জ্ঞান ঈমানের পথে পরিচালিত করে না, তাতো আরো বেশী আযাবের 
8805045555595805950559459594 
কুরআনে বলা হয়েছে ঃ 


২2946955655 URL Uy 09 

571521155৮1) 

“তারা সরাসরি যুলুম ও অহংকারের বশবর্তী হয়ে এ নিদর্শনগুলো 

অস্বীকার করলো । অথচ তাদের মন এগুলোকে মেনে নিয়েছিলো । 
সুতরাং দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কত ভয়াবহ 1” 

-সূরা আন নামল £ ১৪ 


এভাবে আহলি কিতাবদের সম্পর্কে বলা হয়েছে ৪ 
5০5১6457৮44 এ জে 
ge 85816 55 15759 9: | cya 


ইবাদাতের মর্মকথা ২৫ 


চিনতে পারে যেমন চিনতে পারে নিজেদের সন্তানদেরকে । কিন্তু 
তাদের একটি দল জেনে বুঝে প্রকৃত সত্যকে গোপন করছে।” 
-সূরা আল বাকারা ৪ ১৪৬ 


“Ofer 0F#3 


LEE ০০৬২৯, 411 ০৪৪ ১১০৮ 1 ৩5954 63 


“কিন্তু তারা শুধু তোমাকেই অমান্য করছে না বরং এ যালেমরা 
মূলতঃ আল্লাহর বাণী ও তার নিদর্শনসমূহকে অস্বীকার করছে।” 
. সুরা আল আনআম ৪ ৩৩ 


মোটকথা আল্লাহ বান্দার পরওয়ারদিগার, সৃষ্টিকর্তা এবং সর্বাবস্থায়ই 
সে তার মুখাপেক্ষী ও অনুগ্রহ লাভকারী। এ ধারণা বিশ্বাস ও স্বীকৃতিই 
বান্দার বন্দেগীর স্বীকৃতি যা আল্লাহ তা'আলার রুবুবিয়াতের সাথে জড়িত। 
এ ধরনের আত্মসমর্পিত ব্যক্তি নিজের প্রকৃত ‘রবের’ সামনে প্রয়োজনের 
সময় চাওয়া পাওয়ার হাত প্রশস্ত করতে পারে, কাকুতি মিনতি করতে 
পারে, তার উপর ভরসা করতে পারে। কিন্তু এরপরও তার হুকুম আহকাম 
মেনে চলার ব্যাপারে দৃঢ় সংকল্প প্রমাণিত হয় না। তারা কখনো তার হুকুম 
মানে, কখনো আবার মানে না। কখনো আল্লাহর দরবারে মাথা নত করে, 
আবার কখনো শয়তান ও প্রতিমার সামনে মাথা নুইয়ে থাকে । অতএব এ 
ধরনের বন্দেগী অর্থাৎ আল্লাহ তাআলার শুধু ‘রব’ সিফাতের উপর ইলম 
ও ইয়াকীনের ভিত্তিতে কোনো ব্যক্তিকে মু'মিন বলা যেতে পারে না। আর 
এ ব্যক্তিকে এ কারণে জান্নাতী বলেও গণ্য করা যাবে না। এ ধরনের 
ঈমান থাকা আর না থাকা সমান। কুরআনে বলা হয়েছে ঃ 


“আর এদের অধিকাংশ তো আল্লাহর উপর এমনভাবে ঈমান পোষণ 
করে যে, সাথে অন্যকেও আল্লাহর শরীক করে ।”-সূরা ইউসুফ ৪ ১০৬ 


বস্তুত মুশরিকরাও একথা অস্বীকার করতো না যে, আল্লাহই সকলের 
খালিক ও রিযিকদাতা । কুরআনে কারীম কখনো এ ধরনের মু'মিনদেরকে 
করে না। তাদের উপর অভিযোগ শুধু এই যে, তারা আল্লাহকে সকলের 
অস্তিত্দানকারী, রিযিকদানকারী স্বীকার ও বিশ্বাস করার পরও অন্য 
শক্তিকে আল্লাহর বন্দেগীতে অংশিদার করে । 


el 


“তুমি যদি এদের জিজ্ঞেস করো, যমীন ও আসমানকে কে সৃষ্টি 
করেছে এবং চাদ ও সুরুজ কে নিয়ন্ত্রিত করে রেখেছে ? তাহলে তারা 
নিশ্চয় জবাব দেবে ঃ “আল্লাহ ।”-সূরা আল আনকাবুত ৪ ৬১ 


০5০০ 


সা 8০511১82০১১ ৪৪ ও 5১৪ ১৩০৯ ১ ৬৪ 
OPE pls ME ER OR 


as gt 0 ০৬২1০৯৪১০৩৪ ০0565 সঠ is 


০4০ 4 #0 2 


নি 


“তাদের জিজ্ঞেস করো এ যমীন ও এর মধ্যে যা কিছু আছে তা 
কার ? যদি জানো তবে বলো। এরা অবশ্যই জবাব দেবে, এসব 
আল্লাহর । . বলো, তাহলে তোমরা সতর্ক হও না কেন ? তাদেরকে 
জিজ্ঞেস করো সপ্ত আকাশ ও মহান আরশের মালিক কে ? এরা 
কেন? তাদেরকে বলো, তোমরা যদি জানো তবে জবাব দাও, 
সকল জিনিসের উপর কার কর্তৃত্ব চলছে ? আর কে আছেন যিনি 
আশ্রয় দান করেন এবং যাকে আশ্রয় দিতে হয় না ? এরা নিশ্চয়ই 
বলবে, এটাতো আল্লাহরই কাজ। তাহলে তোমরা কি যাদুর কারণে 
ধোঁকায় পড়ে যাও ?”-সূরা আল মু'’মিনুন £ ৮৪-৮৯ 


আল্লাহ্‌ সৃষ্টিকর্তা ও রিযিকদাতা হবার বিষয়টা এত স্পষ্ট সত্য যে, 
জেনে বুঝে যা কোনো মানুষ অস্বীকার করতেই পারে না। আল্লাহর 
ফরমাবরদার খাস বান্দাদেরই শুধু এ বৈশিষ্ট্য নয় বরং তীর বিদ্রোহী 
নাফরমান বান্দারাও এ সত্য স্বীকার করে। এমনকি অভিশপ্ত ইবলিসও 
আল্লাহর সাথে 'অনেক কিছুর শরীক করার পরও এ সত্যকে অস্বীকার 
করার সাহস পায়নি । এমনকি “অভিশপ্ত” হবার শাস্তি শুনার পরও তার 
মুখ থেকে সর্বপ্রথম একথা বের হয়ে এসেছে ঃ 


ইবাদাতের মর্মকথা ২৭ 


i: all SFL ol ০945০ 

“সে বলল, হে আমার প্রভু প্রতিপালক! যদি তা-ই হয় তবে আমাকে 

পুনরুথানের দিন পর্যন্ত অবকাশ দাও বন সব মানুষকে উঠানো 
হবে।”-সুরা আল হিজর ঃ ৩৬ 


পড়ি পাশপাঠপা ০ 9 


০০১২০৯59১8০ ০৪ 5661 S53 ০১১৯০ টি 
“ইবলিস বললো, হে আমার প্রভু প্রতিপালক! যেমন করে তুমি 
আমাকে গুমরাহ করেছো তেমন করে আমিও এখন পৃথিবীতে তাদের 
জন্য চাকচিক্যের সৃষ্টি করে তাদের সবাইকে শুমরাহ করে দেবো ।” 
-সূরা আল হিজর ৪ ৩৯ 


AY 2০০০০১০০৯16 ১2 
“সে বললো, তোমার ইয্যতের কসম খেয়ে বলছি, আমি এসব 
লোককে বিভ্রান্ত করবো।”-সূরা সাদ £ ৮২ 


এ সহ আরো অসংখ্য আয়াতের দ্বারা একথা স্পষ্ট হয়ে উঠে যে, 
শয়তান আল্লাহকেই প্রভু প্রতিপালক স্বীকার করে প্রকাশ্যভাবে, অন্য 
কাউকে নয়। আর এভাবে জাহান্নামবাসীরাও এ ধরনের স্বীকার উক্তিতে 
কারো থেকে পিছিয়ে থাকবে না। তারা একথা স্বীকার করবে যে ঃ 


১১৭: sia oils LALLA lel, 
“হে আমাদের রব! আমাদের দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করে 
০০০০৪০০৪৪১৪ 
-স্রা আল মুমিনূন £ ১০৬ 
10517515556 016 ০১9 সি ্‌ 
জাতে এটা (জাহান্নামের 
_ সাজা) কি সংঘটিত হওয়া সত্য নয় ? তারা তখন জবাব দেবে ঃ হ্যা, 
হে আমাদের প্রতিপালক ! এটা সংঘটিত হওয়া অবশ্যই 
সত্য ।”-সুরা আল আনআম $ ৩০ 
অতএব যে ব্যক্তি এ সত্যে উপনীত হয়ে থেমে যায় এবং ওই 
ইবাদাত যার সাথে আল্লাহ তা'আলার রুবুবিয়াতের সম্পর্ক তার থেকে 
সামনে অগ্রসর হয়ে শরীআতের বিধি পালন করে না এবং সেই 
ইবাদাতের অনুসারী হয় না। যার সম্পর্ক আল্লাহ তা'আলার উপাস্য হবার 


২৮ ইবাদাতের মর্মকথা 


এবং রাসূলদের আনুগত্যের সাথে জড়িত। এমন ব্যক্তি কোনো অবস্থায়ই 
ইবলিস ও জাহান্নামবাসীদের চাইতে ভিন্ন নয়। প্রকৃতপক্ষে এসব মানুষ 
ওদেরই দলভুক্ত । নিজের এ অবস্থা সত্তেও যদি কেউ নিজের সম্পর্কে এ 
ধারণা পোষণ করে .যে, সে আল্লাহ. তা'আলার খাস বান্দা, নিকটবর্তী 
অলী, আরেফ এবং পূর্ণতা লাভকারীদের মধ্যে গণ্য, শরীআতের অনুসরণ 
করার দায়-দায়িত্ব তার নেই। তাহলে এমন ব্যক্তি কাফির ও নাস্তিকের 
চেয়েও বেশী গুমরাহ।.আর যে ব্যক্তি খিষির অথবা কোনো বুযুর্গ সম্পর্কে 
এ ধারণা পোষণ করে যে, তারা শরীআতের হুকুম আহকাম পালন করার 
জন্য বাধ্য নয়। কারণ তারা আল্লাহর ইচ্ছা ও তাঁর রহস্যময় ব্যাপারসমূহ 
সম্পর্কে অবহিত হয়ে গেছেন। তাদের এ ধারণা আল্লাহ অস্বীকারকারীদের 
বক্তব্যের চেয়েও আরো বেশী অসার ও ভিত্তিহীন । 

এটা হলো “আবৃদ' এবং ইবাদাতের একটা অর্থ । উপরে এ পর্যন্ত 


এগুলোর অর্থই বর্ণনা করা হয়েছে। যেমন উপরে বর্ণনা করা হয়েছে যে, 
ইবাদাতের এ অর্থের দিক দিয়ে প্রত্যেক ব্যক্তি আল্লাহর দাস বা আব্দ। 


কাফির, মু'মিন, এমন কি যেভাবে একজন নবী- ঠিক সেভাবে একটি _ 


শয়তানও আল্লাহর দাস। এ ধরনের দাসত্বের দ্বারা পরকালের নাজাত ও 
সফলতা লাভের ব্যাপারে কোনো উপকার হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ 
আরো আগে অগ্রসর হয়ে ইবাদাত বা দাসত্বের দ্বিতীয় অর্থের দিক দিয়ে 
‘আবৃদ’ বা দাস না হতে পারবে। 


উইন্বাদাতেল বিখিগাতি অর্থ 

“আবৃদ" শব্দের দ্বিতীয় অর্থ হলো ‘আবেদ’ অর্থাৎ এমন দাস যারা 
শুধু আল্লাহরই হুকুম পালন করে । আর কারো হুকুমের সামনে তারা মাথা 
নত করে না। আল্লাহ ও আল্লাহর রাসূলের হুকুম নির্দেশের অনুসরণ 
করে। তারা সৎ ও মুত্তাকী বান্দাদের সাথে সম্পর্ক ও ভালোবাসা সৃষ্টি করে, 
তারা নাফরমান ও বিদ্রোহী বান্দাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। এ ধরনের 
বান্দাদের মধ্যে ওই ব্যক্তি গণ্য হতে পারে না, যে আল্লাহর প্রভু প্রতিপালক 
হওয়াকে তো মানে, কিন্তু তার ইবাদাত ও আনুগত্য করে না। অথবা 
আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহর দাসত্ব করে। কেননা কোনো 
সত্তাকে ইলাহ মানার অর্থ হলো, মানুষের হৃদয়মন পূর্ণ একাগ্রতা 
একান্তিকতা, ভালোবাসা ও পূর্ণ মাত্রার সম্মানবোধ, ভয়-ভীতি, আশা- 
নিরাশা, সবর-শোকর, নৈকট্য ও তাওয়ান্ুলের গভীর আবেগানুভূতির 
সাথে তার দিকে ঝুঁকে পড়া। অতএব যখন কোনো ব্যক্তি আল্লাহ ছাড়াও 


ইবাদাতের মর্মকথা ২৯ 


অন্য কাউকে “মাবুদ' ও ‘ইলাহ’ বানিয়ে নেয়, তখন তার অর্থ এ দাড়ায় 
যে, সে নিজের আনুগত্যের আবেগানুভূতি ও একান্তিকতা ও ভালোবাসার 
উপলব্ধিকে বিভক্ত করে দেয়। তখন সে আর শুধু আল্লাহর ইবাদাতগুযার 
হিসেবেই অবশিষ্ট থাকে না। বরং অবস্থা প্রকৃতপক্ষে এমন হয়ে যায় যে, 
এ ধরনের ব্যক্তি সাধারণত নিজের সকল কামনা বাসনার বিষয় 
গায়রুল্লাহর নিকট সমর্পন করে বসে। 


আল্লাহর দাস ও দাসত্বের এ ধারণা আল্লাহ তা'আলার “ইলাহ” হবার 
সাথে সম্পর্কিত। অর্থাৎ তাকে ‘ইলাহ’ মানার মাধ্যমেই তার দাস ও 
দাসত্বের দাবী পূর্ণ করা সম্ভব। এ জন্যই তাওহীদের মূল শিরোনামই 
হলো-__ 

19112 
“আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।” 

এটাই হলো আল্লাহর দাস হওয়া এবং তার দাসত্ব করার সেই ধারণা, 
আল্লাহর দৃষ্টিতে যা গ্রহণযোগ্য এবং প্রতিদান পাবার যোগ্য । আল্লাহ 
তা“আলা তার বান্দার নিকট এরূপ দাসত্েরেই দাবী করেন। এ দাসতৃই 
EN RES Ci ENE OE দাদি 
এ ধারণার প্রচার ও প্রসারের জন্য আল্লাহ যুগে যুগে নবী-রাসূলদেরকে 
দুনিয়ায় পাঠিয়েছিলেন। 


পক্ষান্তরে দাস ও দাসত্বের প্রথম অর্থ এমন এক জিনিস, আল্লাহর 
সন্তুষ্টির সাথে যার কোনো সম্পর্ক নেই । বরং যেমন আগে বর্ণিত হয়েছে 
যে, এতে কাফির ও মুমিন সকলে এক সমান। দাসত্বের এ অর্থের দিক 
দিয়ে একজন কাফিরও আল্লাহর সেরকম দাস যেমন একজন মু"মিন। 


প্রাকৃতিক বিধান ও শরয়ী বিধানের মধ্যে 
পার্থক্য না করার পরিণতি l 

ইবাদাতের এ দুটো অর্থের মধ্যে যে বিরাট পার্থক্য বিদ্যমান তা 
বুঝার পর প্রাকৃতিক বিধান ও শরয়ী বিধানের পার্থক্য সহজে বুঝা যায়। 
শরয়ী বিধান বলতে ওইসব কাজকে বুঝায়. যেসব কাজ আল্লাহ তাআলার 
ইবাদাত, এতায়াত ও শরীআতের সাথে সম্পর্কিত। এসব কাজ আল্লাহর 
সন্তুষ্টি লাভের উপায় এবং এসব কাজ সম্পাদনকারীকে আল্লাহ তা'আলা 
তার বন্ধুত্বের সনদ দান করার মত গৌরবে গৌরবাবিত করেন। আর 
প্রাকৃতিক বিধান হলো ওইসব কাজ, যেসব কাজের ব্যাপারে শয়তানের 


৩০ ইবাদাতের মর্মকথা 


বন্ধুদের ধারণা এবং আল্লাহর বন্ধুদের ধারণার মধ্যে কোনো পার্থক্য নেই। 
অর্থাৎ যদি কোনো ব্যক্তি শুধু এসব বিধান মেনে নেয়াকে যথেষ্ট মনে 
করে, এর চেয়ে সামনে অগ্রসর হয়ে শরয়ী বিধানের জ্ঞান ও বিশ্বাসের 
বাস্তব আমল নিজের মধ্যে সৃষ্টি না করে তাহলে সে ব্যক্তি ইবলিসের 
অনুসরণকারীদের চেয়ে পৃথক নয়। ঠিক এভাবেই যদি কোনো ব্যক্তি শুধু 
প্রাকৃতিক বিধান মানে এবং সে অনুযায়ী নিজের জীবন না চালায় বরং 
শরয়ী বিধানকেও মানে কিন্তু পুরোপুরী মানে না বরং কোনো কোনো 
ব্যাপারে এসব বিধানের আলোকে কাজ করে, আবার কোনো কোনো 
ব্যাপারে করে না, তবে এসব মানুষ আধাআধি ঈমানদার এবং আল্লাহর 
ত্রুটিপূর্ণ বান্দাহ। তার ঈমানের ওই পরিমাণ ক্রুটি ও কমতি আছে যে 
পরিমাণ সে দীনি বিধানের অনুসরণ করাকে পাশ কাটিয়ে ঈমান ও 
চরিত্রের দিক দিয়ে এসবকে অস্বীকার করে । 


এটা শরীআতের একটি গুরুত্বপূর্ণ দিক এবং নাজুক জায়গা । এ 
জায়গায় কত মানুষের পা সত্যপথ থেকে পিছলে দূরে সরে গেছে। বিশেষ 
করে এ জায়গায় সুফীকুল সন্দেহ সংশয়ে নিপতিত হয়। এখানে এমন 
অনেক তরিকতের বুযুর্গ ব্যক্তিও টক্কর খেয়েছেন যাদেরকে হক অনুসন্ধানের 
ঈমান, তাওহীদ ও মারেফাতে ইলাহীর রহস্য উদ্ঘাটনকারী বলা হতো । 
এরি প্রতি শেখ আবদুল কাদের জিলানী রাহ্মাতুল্লাহ আলাইহি ইংগিত 
করে বলেছেন £ 


পর ওখানেই থেমে গেছে। কিন্তু আমার অবস্থা এমন নয়। আমি যখন 
ওখানে পৌছেছি তখন আমার সামনে একটি দরজা খুলে গেছে। আমি 
তকদীরের সাথে সত্য লাভের জন্যে যুদ্ধ করেছি। পুরুষ সে-ই যে 
কদরের মুকাবিলা করে। সে পুরুষ নয়, যে তার সামনে আত্মসমর্পণ 
করে বসে ।” 


হযরত আবদুল কাদের জিলানীর একথা প্রকৃতপক্ষে শরীআতের মূল 
দাবী। আল্লাহ তা“আলা আমাদেরকে এ. জিনিসের নির্দেশ দিয়েছেন। তার 
প্রিয় রাসূল আমাদেরকে এ শিক্ষাই দান করেছেন। কিন্তু অনেক লোকই 
এখানে পৌছে থেমে যায় ও হকের রজ্জুর মাথা তাদের হাত থেকে ছুটে 
যায়। আর এটা এভাবে হয়, যখন সে সুলুকের ধাপগুলো অতিক্রম করে 
কাযায়ে এলাহীর নিকটবর্তী পৌছে যায় এবং সেখানে তার বা অন্যদের 


শিরক ও কুফরীর মত সকল গুনাহ ও অপরাধগুলো দেখে এবং তারা দেখে 


ইবাদাতের মর্মকথা ৩১ 
যে, তাদের অপরাধ সংঘটিত হওয়া আল্লাহ তা'আলার ইচ্ছাক্রমে একটি 
পূর্ণ নির্ধারিত ব্যাপার । অর্থাৎ তারা তাদের রবুবিয়াতের ফায়সালার ও 
ইচ্ছার মধ্যে শামিল, সন্তুষ্টির মধ্যে নয়, তখন তাদের বিবেক বিবেচনায় 
এ ধারণা চেপে বসে যে, ব্যস্‌ এখন যা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন 
তাই হবে। তখন তারা তার কাছে মাথা নত করে দেয়। বরং তার উপর 
রাজী থাকাই দীন, ইবাদাত ও তরীকত বলে মনে করে। কিন্তু একটু চিন্তা 
করে দেখুন এ ধারণা কত বিপজ্জনক । এ ধারণা মুশরিকী ধারণা থেকে 
কিছুমাত্র ভিন্ন নয় । তাদের কথা ছিলো ঃ 


VAs HLL EAST CLL এ 6287 91 
“আল্লাহই যদি চাইতেন তাহলে না আমরা আর না আমাদের 


পিতৃপুরুষ শিরক করতেন ও কোনো জিনিসকে হারাম বলে নির্দিষ্ট 
করতেন ৷”-সূরা আল আনআম £৪ ১৪৮ 


Ye FMA tps le Cts old] 


“যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা এসব দেব-দেবীর পূজা 
হাম ঘা লা আযু সন ২০ ; 


£৬ : ১০৪ ও Cal 20021 ১০০ 
“আমরা কি তাদেরকে খাওয়াবো, যদি আল্লাহ চাইতেন তাহলে 
সিমি হি 


তারা বুঝতো যে, ঈমান বিল-কাদর ও তাসলীম বির রেযার অবশ্যই ওই - 
অর্থ নয় যা তারা বুঝে বসেছে। বরং এটা হলো “আমার উপর যত বিপদ 
মুসীবতই আসুক আমি এ বিশ্বাসে সবর করে যাবো যে, এসব আল্লাহর 
তরফ থেকে এসেছে। এটা আমার জন্যে অবধারিত ছিলো। এটাকে 
হাসিমুখে বরদাশত করে যাবো। যেমন কুরআন বলে £ 


LLG ig cll bags ৮ ০৭1 0৯৬ ধা ২০ ১০০০৭ তু রি 


“বিপদ মুসীবত যা কিছুই মানুষের উপর আপতিত হয় তা আল্লাহর 
হুকুমেই হয়ে থাকে । আর যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে 
আল্লাহ তার দিলকে সঠিক পথ দেখিয়ে দেন।” 


“সূরা আত তাগাবুন ঃ 


সি ইবাদাতের মর্মকথা 


অতীতের কোনো কোনো আলিমের তাফসির মোতাবিক (১২১৪ ২ 
-০ 4১13 ১4০ 411 এর মধ্যে এমন লোকের উল্লেখ করা হয়েছে যাদের 
মধ্যে মুসীবতের সময় এ বিশ্বাস জেগে উঠে যে, এ সকল মুসীবত 


আল্লাহর তরফ থেকে আসে । তারপর এসব মুসীবতে ভেঙে পড়ার . 


পরিবর্তে বি সিকি জি নিজে যাননি আয়াতে 
বলা হয়েছে ৪ 


0115 ১০৩ ০5 91 ০ এ 53০৯81০০5১০ ০০ তু 
19১ 93749081550 546 4185 4101 ০ 15015 GLY 
LEASE 75515 

“যমিনে ও তোমাদের উপর যে বিপদ নাযিল হয় এসবই বাস্তবে 
ঘটবার আগে একটি কিতাবে লিখা থাকে । নিশ্চয়ই এ কাজ আল্লাহর 
জন্য অতি সহজ । যাতে করে তুমি কোনো জিনিস হাতে না আসার 


কারণে আফসোস না করো এবং তার তরফ থেকে কোনো জিনিস 
পেয়ে সীমার চেয়ে বেশী খুশী না হও ।”-সুরা আল হাদীদ ৪ ২২-২৩ 


বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, আদম আলাইহিস সালাম ও 
মূসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক হয়েছে। মুসা আলাইহিস সালাম 
বলেছেন, আপনি ওই আদম আলাইহিস সালাম যাঁকে আল্লাহ পাক নিজ 
হাতে তৈরি করেছেন এবং আপনার মধ্যে নিজের ‘রহ’ ফুকৈছেন। 
ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন । আপনাকে সকল 
জিনিসের নাম শিখিয়েছেন। এরপর কেন আপনি আমাদেরকে ও 
আপনাকে নিজেকে জান্নাত থেকে বের করে এনেছেন ?” 

আদম আলাইহিস সালাম জবাবে বলেন ৪ “আপনি তো এ মূসা 
যাকে আল্লাহ পাক নিজের কালাম দিয়ে সৌভাগ্যরান করেছেন । নিজের 


পয়গামের বাহক ও মুবাল্লিগ বানিয়েছেন এবং নবুয়াতের মর্যাদায় . 


অভিষিক্ত করেছেন। আপনার কি জানা নেই যে, এসব কথা আমার 
ব্যাপারে আমার জন্মের অনেক আগেই লিখা হয়ে গিয়েছে।” 


মূসা আলাইহিস সালাম তখন বললেন £ “হ্যা এসবই সত্য ৷” 

উভয়ের বিতর্কের এ বিবরণী উল্লেখ করার পর রাসূলে কারীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে উদ্দেশ করে এরশাদ 
‘করলেন, এ বিতর্কে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে 
তার কথার সমর্থক বানিয়ে ফেলেছিলেন। এখানে দেখার বিষয় যে, আদম 


ইবাদাতের মর্মকথা ৩৩ 


আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের অভিযোগের জবাবে 
[থজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকদীরের প্রসঙ্গ টেনেছেন। কারণ 
তিনি জানতেন যে, মূর্খ, পাপীরাই তাকদীরকে দলীল হিসেবে পেশ করে 
থাকে । এ কাজ কোনো মু'মিন মুসলিমের নয়। আর যদি এটা কারোর 
গুনাহের ওযর হিসেবে পেশ করা যায় তাহলে প্রত্যেক কাফির আদ ও 
সামুদের জাতির মত কোনো গুমরাহ ও অভিশপ্ত জাতি, এমনকি ইবলিসও 
এদিক দিয়ে অপারগ ছিলো বলে বুঝতে হবে যে, ভারা যা করেছে 
আল্লাহর ইচ্ছানুসারেই করেছে। 


এরপর হযরত মুসা আলাইহিস সালামের অভিযোগের ব্যাপারেও 

পক্ষ্য করুন। তিনি হযরত আদমকে গুনাহ সংঘটিত করার কারণে কোনো 
ভ€সনা করেননি । কেননা তার এ গুনাহ আল্লাহর তরফ থেকে মাফ করে 
দেয়া হয়েছে। আর তিনি মাগফিরাত, হেদায়াত ও নবুয়াতের তিনটি গুণে . 
পুরস্কৃত হবার সৌভাগ্য অর্জন করেছেন। বরং তার ভুলের কারণে গোটা 
বনী আদমের উপর বাহ্যতঃ বিপদ নিপতিত হবার কথার প্রতি হযরত 
মূসা ইংগিত করেছিলেন । তিনি হযরত আদমকে শুধু একথাই বলেছিলেন 
যে, “আপনি আমাদেরকে জান্নাত থেকে বের করলেন কেন ?” সে কথার 
জবাবও হযরত আদম আলাইহিস সালাম তা-ই দিয়েছেন যা দেবার মত 
ছিলো। এ ঘটনা তো আমার জন্মের পূর্বেই নির্ধারিত হয়েছিলো অর্থাৎ এ 
ভুল ও ভুলের এ শাস্তি উভয়টাই পূর্বে নির্দিষ্ট ছিলো। যে.বিপদ মুসীবত 
সুনির্দিষ্ট থাকে তা সংঘটিত হলে ধৈর্যধারণ করা জরুরী। কেননা 
আল্লাহকে ‘রব’ হিসেবে মানার এটাই মানদণ্ড। এর নামই হলো মানা ও 
সুষ্ট থাকা। পরিপূর্ণ ঈমানের এটাই হলো দাবী। এ কারণেই কুরআন 
মজীদে এ জিনিসটি বারবার বলা হয়েছে। 

00: aad 14 AE dL ১০০৪ 
“অতএব বিপদ মুসীবতে ধৈর্যধারণ করো । নিশ্চিত থাকো যে, 
আল্লাহর ওয়াদা সত্য । নিজের গুনাহর ব্যাপারে তার কাছে মাগফিরাত 
কামনা করো ।”-সুরা আল মু'মিন £ ৫৫ 


আল্লাহ তাআলা আরো বলেছেন £ 
২. : 01১০০] -০ 6১৯ ৮১১৫৫১81955 1১5১6 
“যদি তোমরা ধৈর্যের সাথে কাজ করো এবং আল্লাহকে ভয় করতে 


করতে পারবে না।”-সুরা আলে ইমরান ৪ ১২০ 


৩৪ | ইবাদাতের মর্মকথা 
তিনি আরো বলেছেন £ 
NAL: 01১০ ৩1০১১০২17১০ ০০ lS ub [9859 19০২ ০ 


“যদি তোমরা সবর করো এবং পরহেযগারী অবলম্বন করো তাহলে 
নিশ্চয়ই এটা হবে সাহসিকতাপূর্ণ কাজ ৷-সূরা আলে ইমরান ৪ ১৮৬ 


টা SUL a 


FES HE Ef) OE EEE 
সবর করে নিসন্দেহে আল্লাহ তাআলা মুহ্‌সিনদের পুরস্কারকে ধ্বংস 
করেন না।”-সুরা ইউসুফ 8 ৯০ 


মোটকথা বিপদ মুসীবতে সবর করা হলো মু’মিনের কর্তব্য, এর নামই 
ঈমান-বিল-কাদর । আর মুমিনের কর্তব্য হলো কোনো পাপ কাজ হয়ে 
গেলে আল্লাহ্র কাছে তাওবা ও ইস্তেগফারের অশ্রু দিয়ে নিজেকে পাক 
পবিত্র করার চেষ্টা করা । এভাবে সে যদি অন্যকে আল্লাহর নাফরমানীতে 
লিপ্ত দেখতে পায় তখন তাকে এ কাজ থেকে ফিরিয়ে রাখার জোর চেষ্টা 
করাও তার কর্তব্য হয়ে দীড়ায় । যেখানেই কোনো খারাপ কাজ দেখবে তা 


দূর করার জন্য প্রাণপণ চেষ্টা চালাবে। অর্থাৎ কাফির ও মুশরিকদের 
বিরুদ্ধে আল্লাহর সত্তুষ্টির জন্য যুদ্ধ করবে । নেক ও ভালো ভালো কাজকে : 


মহব্বতের চোখে দেখবে । এর প্রচার ও প্রসারের কাজে ব্যাপৃত থাকবে । 


আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসবে, তার দুশমনদেরকে দুশমন : 


করবে । যেমন আল্লাহ তা'আলা আমাদেরকে বলেছেন ঃ 


চেল ৪ ০ ০৫,৮০৩ ০৪০৯7৩৭4০25 পপ sus oF তে ০ মিরার যা 
sal CSL Sans 45513 Y il Sd Ul 


SLL 0৮০0 ও Le lio EES ৰ ১ (9৫ 


ES EE MONE TENET EEE কেরা 


বন্ধু বানিও না। তোমরা তাদেরকে ভালোবাসার বাণী পাঠাও অথচ 
তারা তোমাদের নিকট যে হক এসেছে তা অস্বীকার করে বসেছে। 
রাসূলকে এবং তোমাদের সকলকে তোমাদের বাড়ী ঘর থেকে বের 
করে দিয়েছে ।”-সুরা আল মুমতাহিনা £ ১ ্‌ 


ইবাদাতের মর্মকথা ৩৫ 


ME 1513 31৮ soll ১1১২) ০৪:০৯ এ 1০045 8 
45551055153 5১৪৫১ ৭1112 ১০8 (২১১২৯, ৮০: Cl 
£ : Laisa টির রা (6:2০ 1751 পানি 22151 


“তোমাদের জন্য ইবরাহীম ও তার সাথীদের মধ্যে একটি উত্তম' 
আদর্শ বিদ্যমান। ওই সময়ের কথা স্মরণ করো যখন সে নিজের 
জাতিকে বলেছিলো, তোমরা আল্লাহকে ছেড়ে যেসব মাবুদের ইবাদাত 
করছো তাদের থেকে আমি দায়িত্মুক্ত ও সম্পর্কহীন। আমরা 
তোমাদের মতবাদকে অস্বীকার করেছি । আমাদের ও তোমাদের মধ্যে 
চিরকালের জন্য শত্রুতা প্রকাশ হয়ে পড়েছে ও বিরোধ ব্যবধান শুরু 
হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে ।” 
এ তিতা 


77525 a (9৮৫ 93 

111 ৮২১০০২৯০৯৪০ SUN resi 

“আল্লাহ ও পরকালের উপর ঈমান পোষণকারী কোনো জাতিকে 

তোমরা কখনো এমন দেখবে না যে, তারা আল্লাহ ও রাসূলের 

বিরোধিতাকারীদেরকে ভালোবেসেছে, তারা চাই তাদের পিতা হোক 

কিংবা পুত্র, ভাই হোক অথবা হোক তাদের বংশ পরিবারের লোক । 

এরা সে লোক যাদের দিলে আল্লাহ তাআলা ঈমানকে দৃঢ়মূল করে 

দিয়েছেন এবং নিজের তরফ থেকে একটা রূহ দান করে তাদেরকে 
শক্তিশালী করেছেন।”-সূরা আল মুজাদালা ৪ ২২ 


* এখানে চিন্তার ব্যাপার হলো যদি কুফরী ও নিফাকের গুনাহে লিপ্ত 
ব্যক্তির জন্য ‘কাযা’ ও ‘কদর’ এর ওষর প্রকৃতই কোনো ওযর হতো, 
তাহলে তাদেরকে কঠিনভাবে ঘৃণা ও তাদের সাথে স্থায়ী শত্রুতা রাখার 
হুকুম কেনো দেয়া হলো। ঈমান বিল-কদর এর অর্থ যদি তা-ই হতো যে, 
যে যতো খারাপ কাজই করুকনা কেনো, যেহেতু তা আল্লাহর ইচ্ছায়ই 
হয়েছে তাই তাদের সাথে শত্রুতার চেয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো 
দরকার, তাহলে আহলে ঈমান ও আহলে কুফর, আহলে তাকওয়া ও 


৩৬ ইবাদাতের মর্মকথা 


আহলে ফুজুর সকলেই আল্লাহর দরবারে এক সমান হওয়া উচিত ছিলো। 
অথচ এ ব্যাপারে কুরআনে বলা হয়েছে, এমন অবস্থা হতেই পারে না। 


Mos soil ০৭ ats ৮০ 9475 এ 
YA: 2 - ০১৪১৫ ১৪০] 4২৯ 
“আমি কি ঈমান গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে পৃথিবীতে 
বিপর্যয় সৃষ্টিকারীদের সমান করবো ? অথবা সিডি করবো 
বদকারদের সমান ?”-সূরা সাদ £ ২৮ 
672451100১1 ১7৮11 418 
“আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমান করে দেবো ?” 
| সুরা আল কলম £ ৩৫ 
এছ HL 8 
: 18011 1 sala 


রাজা ENE বাতি ibe EI 
তাদেরকে লোকদের সমান করা হবে যারা ঈমান এনেছে এবং নেক 
আমল করেছে।”-সূরা আল জাসিয়া £৪ ২১ 


এভাবে একটি দুটি নয় বরং অসংখ্য আয়াত কুরআন মাজীদে 
বিদ্যমান আছে, যেসব আয়াতে আল্লাহ তা'আলা আহলে মু'মিন ও 
_ কাফির, সত্যপন্থী ও বাতিলপন্থী এবং সঠিকপথের অনুসারী এবং ভ্রান্ত 
পথের অনুরাগীদের মধ্যে পরিপূর্ণ পার্থক্য করোছেন'এব! এ টো নী 
একটিকে অপরটির প্রতিপক্ষ দাড় করিয়েছেন। কিন্তু যে ব্যক্তির দৃষ্টি 
প্রাকৃতিক বিধান পর্যন্ত পৌছে, অথচ শরীআতের বিধান পর্যন্ত পৌছতে 
পারে না সে এ দুটো শ্রেণীর বিপরীত শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য করে 
না। এ দুটো শ্রেণীকে সে একই সারিতে এনে দীড় করিয়ে দেয়। বিস্ময়ের 
ব্যাপার যে, তারা মূর্তিকে আল্লাহ তা'আলার সমপর্যায়ের বলে মানে। 
রানা নিজ হ নিজ নাকী 
কারণে আফসোসের সাথে বলবে ঃ 


MA: eld Old ০০০ ০৫৪ টি 8০১০ ১৪ EE 411৫ 


ইবাদাতের মর্মকথা ৩৭ 


“আল্লাহর কসম, আমরা মূর্তিদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে 
নিজেদেরকে স্পষ্ট গুমরাহীর মধ্যে নিমজ্জিত রেখেছিলাম |” 
_সূরা আশ শুয়ারা ৪ ৯৭-৯৮ 


শুধু তা-ই নয় বরং এ জাহেলী দর্শন অনেককে জিহালাত ও গুমরাহীর 
শেষ সীমায় নিয়ে পৌছিয়ে দিয়েছে। এরপর গুমরাহীর আর কোনো সীমা 
বাকী থাকে না। এসব লোকের অবস্থা হলো, তারা জগতের ছোট বড় 
প্রত্যেকটি সৃষ্টিকে বিশ্বজগতের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক বানিয়ে দিয়েছে 
এবং প্রত্যেকটি জিনিসকে ওই ধরনের আনুগত্য উপাসনা লাভের 
অধিকারী মনে করে বসেছে, যা প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহরই অধিকার, 
অন্য কারো নয়। কারণ তারা মনে করে সমস্ত সৃষ্টির মধ্যেই আল্লাহর 
অস্তিতৃ' বিদ্যমান । অর্থাৎ জগতের অস্তিত্ ও আল্লাহর সত্তা এ দুটি একই 
মূলের দুটো পৃথক নাম। তাদের মতে আল্লাহর সৃষ্টির অস্তিত্ব থেকে পৃথক 
এবং ভিন্ন কোনো জিনিস নয়__নাউযুবিল্লাহ। এবার দেখুন এরূপ চিন্তার 
পর কুফর ও আল্লাহদ্রোহিতার আর কোনো স্তর বাকী থাকে ? 


মনে হচ্ছে এ নির্ভেজাল কুফরী মতাদর্শের সমর্থকরা দর্শনগতভাবে এ 
দুটো অর্থের কোনোটিতেই ‘দাস’ হবার স্বীকৃতি দেয় না। এগুলোর ব্যাখ্যা 
বিশ্লেষণ আমি আগেই করেছি। এ দর্শনের ভিত্তিতেই তো তারা তাদের 
নিজেদেরকে ‘আল্লাহ’ বলছে অনেক মুলহিদ (আল্লাহ অস্বীকারকারী) 
প্রকাশ্যভাবে এ কাজের দাবী করছে। তারা বলছে যে, তারা উপাস্য এবং. 
উপাসক দুটোই । এসব কথাবার্তা দীনের বিধান সম্মত নয়। প্রাকৃতিক 
বিধান অম্মতও নয়। এটা হলো বরং স্পষ্ট গুমরাহী ও অন্ধ অনুকরণ । 
নাসারাদেরকে আল্লাহ্‌ তা'আলা শুধু এ কারণেই কাফির বলে আখ্যায়িত 
করেছেন, কারণ তারা একজন মানুষ অর্থাৎ মসিহ আলাইহিস সালামকে 
আল্লাহর সন্তান হবার আকীদা পোষণ করতো । 


এদের বিপরীত হলো ওদের পথ যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের 
উপর ঈমান পোষণকারী ৷ যাদের নিকট আল্লাহর অবতীর্ণ কিতাব আছে। 
তাদের ধারণা ও বিশ্বাস হলো-_ “আল্লাহ প্রত্যেকটি বস্তুর ‘রব’ । 
প্রত্যেকটি জিনিসের মালিক এবং প্রত্যেকটি সৃষ্টির সৃষ্টিকর্তা ।” এমন 
সৃষ্টিকর্তা যিনি সমগ্র মাথলুকাত থেকে আলাদা সুষ্পষ্ট অস্তিত্রে অধিকারী । 
তিনি না কোনো জিনিসের ভিতর-লীন হয়ে যান, আর না কোনো জিনিসের 
মাথে যুক্ত হন, আর না তার অস্তিত্‌ ও সৃষ্টির অস্তিত্ব এক ৷ তিনি তার 
নিজের ও তার রাসূলদের পূর্ণ অনুসরণ করার হুকুম দিয়েছেন। সকল 


৩৮ ইবাদাতের মর্মকথা 

প্রকার নাফরমানী হতে বিরত থাকতে বলেছেন। তিনি ধ্বংস পসন্দ করেন 
না। নিজের বান্দাদেরকে কুফর. ও শিরক করতে দেখলে তার রাগের সীমা 
থাকে না। আল্লাহর সৃষ্টিকে প্রতিটি মুহূর্তে তার বন্দিগীতে কাটানো ও তার 
হুকুম পালনে রত থাকা চাই। এসব কাজ পালনের ব্যাপারে সকলকে 
আল্লাহর নিকট তাওফিক কামনা করতে হবে । কুরআন মাজীদ শিখাচ্ছে 8 


cE: SUN ০05 465 5 YON 
“আমরা তোমার দাসত্ব করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।” 


. -সূরা আল ফাতিহা 88. 


আল্লাহ তা'আলা কর্তৃক আরোপিত সকল ফরযের মধ্যে একটি ফরয 
হলো-_ তার বান্দারা তাদের শক্তি সামর্থ অনুযায়ী সৎকাজের আদেশ 
করবে, অসৎকাজের বিরোধিতা করবে, আর আল্লাহর পথে কাফির ও 
মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবে । 


নিজেদের সমস্ত শক্তি ও প্রচেষ্টা নিয়োগ করবে । এ পথে আল্লাহর নিকট 
সাহায্য কামনা করবে৷ তাকদীরের উপর নির্ভর করে হাত পা গুটিয়ে বসে 
থাকবে না। আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা ও সামর্থ কামনা করবে, যেনো 
বিপদ মুসীবতে আল্লাহ তাদের হৃদয়ে দৃঢ়তা দান করেন। বাধা বিপত্তি 
মোকাবিলা করার জন্য তাদের শক্তি দান করেন। এর দৃষ্টান্ত হলো-_খাদ্য 
খাবারের মতো । মানুষ খাবার খায় তার ক্ষুধা দূর করার জন্য এবং দেহকে 
এমন শক্তি যোগাবার জন্য যা স্বতন্ত্র চাহিদার প্রতিরোধ ও মুকাবিলা 
করতে পারে । সে তাকদীরের উপর নির্ভর করে। সে কখনো খাবার দাবার 
ছেড়ে দেয় না। হাদীসে আমরা এ সত্যটা দেখতে পাই। সাহাবায়ে কিরাম 
রাসূলুল্লাহ সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে 
আল্লাহর রাসূল! 


পে 
Bir ovr a ৩ তা ভাল পারি 


দার Loz dune পল 0৩ পভ 
5 ১৯03 4৯০06 GE এও Ue GBS ০৪০৩ Les SSIS 2০ 5 
্ - চা 

6৭] 


“ওই সব ওঁষধপত্র যা. দ্বারা আমরা রোগ শোকে চিকিৎসা করি আর | 


' ওই তাবিজ তুমার যা আমরা ঝাড় ফুঁক করি, এভাবে সকল সতর্কতা- 
মূলক ব্যবস্থা ও তদবির যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে 
অবলম্বন করি এসব কি তাকদীরকে বদলিয়ে দিতে পারে ?” 


ইবাদাতের মর্মকথা ৩৯ 
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ৪ 
ADEs 
এভাবে আর একটি হাদীসে আছে ঃ 


6৮০০ ৫ পলাশ পা জাপা পাঠ 


-০৯০২ 195৮০] ০০৪ 9৩1০৪ las Lal ell eles 
“আসমান ও যমীনে দোয়া ও বালার মধ্যে সাক্ষাত হয়। তারা 
পরস্পর প্রতিযোগিতা করে কে আগে যাবে। 


এ হাদীস থেকেও একথার আভাস পাওয়া যায়। 

যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ঈমান. পোষণ করে এবং 
আল্লাহর দাসত্ব করে তাদের ইলেম, আকীদা, চেষ্টা ও আমলের এ হলো 
পরিচয়। উপরে উল্লেখিত এসব জিনিসই হলো ইবাদাত । | 


জ্ঞাবরিয়াদের ভ্রান্তি ও তার অতিক্চার 

যেসব লোক প্রাকৃতিক বিধানকে মোশাহিদা করার পর এ মোশাহিদা 
দ্বারা প্রাকৃতিক ও শরীআতের বিধান ও আহকামের অনুসরণ করা বাধা 
মনে করেন অর্থাৎ আল্লাহর ইচ্ছা-আকাঙ্কষা ও মোশাহিদাকে শরীআতের 


অনুসরণ বাদ পড়ে যাবার কারণ বলে মনে করে তারা বিভ্রান্তির বিভিন্ন 
স্তরে নিমজ্জিত । 


এক ঃ যারা বেশী বাড়াবাড়ী করার মত লোক তারা তো এটাকে 
সাধারণ নীতি বলে মনে করে । শরীআত বিরোধী যেসব কাজ করে, এসব 


কাজকে তারা তাকদীরের উপর ছেড়ে দেয়। এদের এ নীতি ইহুদী- 


নাসারাদের বিভ্রান্তিমূলক নীতির চেয়েও বেশী খারাপ। এদের কথাবার্তা 

সেইসব মুশরিকদের কথাবার্তার মতো যারা বলে £ 

১£:1২31-০1৮৯ ০০ 0০৯5 (৪ Ys 6২ Cll 0d 
“যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা ও আমাদের পিতৃপূরুষগণ 
শিরক করতে পারতাম না এবং কোনো জিনিসকে তার হুকুমের খিলাপ 
হারাম বলে নির্দিষ্ট করতাম না।”-সুরা আল আনআম £ ১৪৮ 


বিশ্বের বুকে এদের মতো বিপরীতমুখী: আচরণকারী আর কাউকে 
দেখতে পাওয়া যায় না। যারা তাকদীরকে দোষ দিয়ে তদবীর থেকে বিরত 


৪০ ইবাদাতের মর্মকথা 


থাকে, তারা বিপরীত পথেই চলে থাকে৷ কেননা তারা মানুষের ভালো মন্দ 
সকল ধরনের আমলের একই পরিণতি হবে, এটা মনে করে না। তাছাড়া 
সব ধরনের কাজকে এক সমান পসন্দের দৃষ্টিতে দেখাও তাদের জন্য সম্ভব 


নয়। বরং তারা যদি কেউ যুলুম করে অথবা কোনো যালিম ব্যক্তি সাধারণ . 


লোকদেরকে কষ্ট দেয়, অথবা কোনো মানুষ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে 
ও মানুষের রক্ত ঝরায়, তাদের মান-ইজ্জত নষ্ট করে, এবং এভাবে অন্যান্য 


বিপজ্জনক ও হায়েনার মতো আচার-আচরণের কাজ করতে শুরু করে 


তাহলে এরা এসব যুলুমমূলক কাজের বিরোধিতার জন্য তৈরি হয়ে যায়। 
তারা এ যালিম ও অশান্তি সৃষ্টিকারীদেরকে কঠিন শাস্তি প্রদান করতে 
উঠেপড়ে লেগে যায়। এ শাস্তি অন্যান্য যালিমদের জন্যও শিক্ষামূলক 
ঘটনা হয়ে দীড়ায়। এসব ঘটনার সময় তাদেরকে জিজ্ঞেস করতে হয়, 
তাকদীর যদি ওযরই হয় তাহলে তোমরা কেনো কোনো ব্যক্তির অনিষ্ট ও 
খারাপ কাজের ব্যাপারে অস্থির, অতিষ্ট হয়ে উঠো ? প্রত্যেক ব্যক্তিকেই যা 
সে করতে চায়, করতে দাও। কারণ যা সে করে তাকদীর অনুযায়ীই তো 
করে। যদি কাযা ও কদরকে এখানে তোমরা ওযর হিসেবে না মানো, 
তাহলে নিজের মূল দাবীকেই বাতিল হিসেবে মেনে নাও। 


আসলে এ লোকেরা বাস্তব ক্ষেত্রে এ নীতির অনুসরণকারী মোটেই 
নয়। তারা নিজেদের কথায় অটল থাকে না। তাদের দৃষ্টি সবসময়ই 
তাদের নিজের স্বার্থসিদ্ধির প্রতিই নিবদ্ধ থাকে । যেখানেই তাদের স্বার্থ 
আদায় হয় সেখানেই তারা এ নীতিকে মেনে নেয়। আর যেখানে অবস্থা 
তাদের বিরুদ্ধে গিয়ে দীড়ায় সেখানেই তারা এ নীতিমালাকে এড়িয়ে যায় । 


তাদের উদ্দেশ্যেই একজন বিজ্ঞ ব্যক্তি কত সঠিক কথা বলেছিলেন । তিনি 


বলেছেন, “আনুগত্যের ব্যাপারে তোমরা কদরী হও আর পাপের সময় 
9 
সে মত গ্রহণ করো ।” 


দুই £ দ্বিতীয় প্রকার লোক তারা-_যারা এ নীতিমালাকে সাধারণ 
নীতিমালা বলে মনে করে না, তারা এর ব্যবহারকে “সাধারণ ও বিশেষ" 
এ দু'ভাগে ভাগ করে থাকেন। তারা তাদের এ জ্ঞান গবেষণার জন্যে গর্ব 
অনুভব করেন। তাদের ধারণা, যেসব লোক শরীআতের আহকামের 
বাধ্যবাধকতায় আছে এবং যারা নিজের কাজকর্ম সম্পর্কে এ অনুভূতি রাখে 
যে, তা তাদের ইচ্ছা আকাঙ্কার অধীনে সংঘটিত হয়। কিন্তু ওইসব লোক 


শরীআত মেনে চলে না যারা মনে করে যে, সকল কাজকর্ম আল্লাহরই 


সৃষ্টি। তাতে তার নিজের কোনো অংশ বা দায়-দায়িত্ব নেই। বরং তাকে 


ইবাদাতের মর্মকথা ৪১ 


তা করতে বাধ্য হতে হয়। এবং আল্লাহ তাদের মধ্যে অর্থাৎ তাদের অবস্থা 
ও কাজকর্ম ঠিক সেভাবে নিজের পরিকল্পনা অনুযায়ী হস্তক্ষেপ করেন, 
যেমন প্রতিটি গতিমান বস্তুকে গতিদান করে থাকেন। মোটকথা, তাদের 
কথা হলো, ওইসব লোকের শরীআত মেনে চলার প্রয়োজন নেই-_যারা 
আল্লাহর ইচ্ছা সম্পর্কে অবগতি লাভ করে, তাদের কারো কারো ধারণা যে, 
হযরত খিষির এ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। 


উপরোক্ত বর্ণনা অনুযায়ী এ ধরনের লোকদের কথাবার্তায় প্রকাশ পায় 
যে, তারা সাধারণ ও বিশেষ লোকদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। 
সাধারণ লোকদেরকে তো শরীআত মানতে বাধ্য মনে করে। কিন্তু বিশেষ 
লোকেরা বাধ্য নয়। তারপর তারা সাধারণ ও বিশেষ লোকদের মতই 
তজ্ঞা বর্ণনা করে থাকে। 


কখনো বলা হয়ে থাকে যেসব লোক প্রাকৃতিক বিধান উপলব্ধি করে 
এবং এ দর্শন পোষণ করে যে, মানুষের সকল কাজকর্মের মালিক স্বয়ং 
আল্লাহ । গোটা বিশ্ব তাঁরই ইচ্ছার অনুসারী, তাদেরকে শরীআত মেনে 
চলতে হবেনা। 


আবার কখনো কখনো বলে থাকে যে, যারা সত্যকে শুধু জানে কিন্তু 
প্রত্যক্ষ করে না এবং প্রত্যক্ষ করা ছাড়াই ঈমান পোষণ করে, তারাই শুধু 
শরীআতের আহকাম পালন করতে বাধ্য। তারা শরীআতের হুকুম না 
মেনে চলতে পারে না। কিন্তু যে ব্যক্তি এ সত্য উপলব্ধি করে ও একে 
প্রত্যক্ষ করে সে দীনের আহকাম মানতে বাধ্য নয়। 


এর স্পষ্ট অর্থ হলো, রজার জিরা ETE 
তাকদীরের ফায়সালাকে শরীআতের বিধান মেনে চলার প্রতিবন্ধক বলে 
মনে করে। এ ধারণা এবং এ বিপজ্জনক গুমরাহীতে এমন সব লোক 
ফেঁসে আছে যাদেরকে জ্ঞান-গবেষণা ও মারেফাতের দিকপাল এবং 
তাওহীদের রহস্য উদ্ঘাটনকারী বলে আখ্যায়িত করা হয়। তাদের এ ভুল 
চিন্তার কারণ তারা বুঝতেই পারছে না যে, বান্দাহকে এমন কাজেরও 
নির্দেশ দেয়া যেতে পারে যে কাজের বিরোধিতা করা তার ভাগ্যে আগ 
থেকেই লিখা হয়ে গেছে। মুতাখিলা ছাড়াও অন্যান্য কাদরিয়ারাও তাদের 
মতো এ সত্যকে বুঝতে ও উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের 
মধ্যে পার্থক্য হলো, মুতাঘিলারা শরীআতের বিধান মেনে চলা প্রত্যেক 
ব্যক্তির জন্য জরুরী বলে মনে করে। এবং তাদের মধ্যে কেউ শরীআত 
মেনে চলা থেকে মুক্ত নয়। কিন্তু আল্লাহর ইচ্ছা প্রতিটি জিনিসকে বেষ্টন 


‘8২ ইবাদাতের মর্মকথা 


করে আছে এবং বান্দার আমল আল্লাহর সৃষ্ট তা তাকদীরের সাথে সম্পর্কিত, 


একথা তারা অস্বীকার করে । এদের মুকাবিলায় এসব লোকের অবস্থা হলো 
তারা কাযা ও কদরকে তো (তাকদীর) স্বীকার করে । কিন্তু প্রত্যেকের জন্য 


শরীআত মেনে চলা জরুরী বলে তারা স্বীকার করে না এবং যারা - 


তাকদীরকে মোশাহিদা করেছে তারা শরীআত মেনে চলা হতে মুক্ত। 


এসব লোকদের মতে শরীআতের আহকাম মেনে চলা শুধু ওই সব 

লোকদের জন্য দরকার যারা প্রাকৃতিক বিধানের তাৎপর্য বুঝে উঠতে ব্যর্থ 

হয়েছে। আর যারা এ স্তর পর্যন্ত গিয়ে পৌছেছে তাদেরকে এরা শরীআতের 

আহকাম মেনে চলার উর্ধে এবং আল্লাহ তাআলার বিশেষ দলের মধ্যে 

গণ্য করে। তাদের একথার স্বপক্ষে তারা কুরআনে কারীমের এ আয়াতে 
কারীমা পেশ করেন । ঁ 

৭৭: ৯৯/০১। LL LL LE 
“নিজের ‘রবের’ বন্দেগী করো ইয়াকীন আসা পর্যন্ত ।” 
₹' শসূরা আল হিজর 8 ৯৯ 


এ আয়াতের তারা মনগড়া ব্যাখ্যা করে বলেন ‘ইয়াকীন’ অর্থই হলো 


আল্লাহর ইচ্ছার জ্ঞান ও মোশাহিদা ৷ কিন্তু এটা সরাসরি কুফরী বক্তব্য। , 


ইসলামী নীতিমালার প্রতি সচেতনভাবে দৃষ্টি দিলে অত্যন্ত সুস্পষ্টভাবে 
একথা ধরা পড়ে যে, বুদ্ধি-বিবেচনা বিদ্যমান থাকা পর্যন্ত প্রত্যেক 
ব্যক্তিকেই শরীআতের অনুসরণ করতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত । এ 
থেকে কোনো ব্যক্তি কখনো এবং কোনো অবস্থাতেই বাদ ও মুক্ত হতে 
পারে না। অতএব যে ব্যক্তি দীনের এ সুস্পষ্ট নীতমালাকে জানে না, 
তাকে জানাতে হবে এবং বিস্তারিতভাবে তাকে বুঝাতে হবে। এভাবে 
বুঝিয়ে দেবার পরও যদি সে শরীআত অনুসরণ করে চলা দরকার নেই 
বলে বিশ্বাস করে. তাহলে সে ব্যক্তি হত্যাযোগ্য । 


এ ধরনের নাস্তিক্যবাদী কথা ও বিশ্বাসের অস্তিত্‌ ইসলামের প্রাথমিক 


শতান্দিগুলোতে বিদ্যমান ছিলো না। কিন্তু পরবর্তীকালে এ ধরনের কথার 
বেশ প্রচলন হয়েছে, যেসব কথা আল্লাহ ও আল্লাহর সাথে বিদ্রোহ ও 
শত্রুতার শামিল। এসব কথা নবীগণকেও মিথ্যাবাদী বলার শামিল। 
এসব আকীদা পোষণকারীরা যদি এসবের বাতিল হবার ব্যাপারে. অবগত 
না থাকে এবং একথা মনে করে যে, আল্লাহর রাসূল ও অলি-আল্লাহদের 
মতো এই-ই ছিলো তাহলে তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যে বিশ্বাস 
পোষণ করে যে, নামায তার উপর ফরয নয়। কারণ তার মধ্যে এমন 


| ইবাদাতের মর্মকথা ৪৩ 
রূহানী কামালিয়াত ও মনের অবস্থা সৃষ্টি হয়েছে যা থাকলে নামায পড়ার 
প্রয়োজন পড়ে না। অথবা তার জন্য মদ এ কারণে হারাম নয়, কারণ 
তিনি ওই সব আল্লাহর খাস বান্দাদের মধ্যে গণ্য, শরাব পান করলে 
যাদের কোনো রূহানী ক্ষতি হয় না। অথবা খারাপ কাজ করা তার পক্ষে 
এজন্য জায়েয যে, সে সমুদ্রের মতো এতো বিরাট বিশাল বিস্তৃত যে, 
গুনাহর মতো কাজ তার গায়ে কোনো কাদা লাগাতে পারে না। 


এটা একটা অনস্বীকার্য সত্য যে, এসব মুশরিক যারা “আল্লাহর 
রাসূলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে, আল্লাহ. এবং রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের হুকুম মুতাবিক চলা অপরিহার্য তা মানে না, 
চিন্তার ক্ষেত্রে তাদের দু'টি মৌলিক ভুল আছে। | 

প্রথমটি হলো.বিদআত, আর দ্বিতীয়টি হলো তাকদীর সম্পর্কে ভ্রান্ত 
যুক্তির আশ্রয় নেয়া। তারা এসব বিদআতকে (অর্থাৎ স্বরচিত আদর্শকে) 
নিজেদের ধর্মীয় জীবনের ভিত্তি হিসেবে নির্দিষ্ট করে যা শরীআতে 
ইলাহীর সরাসরি খিলাফ। আবার কখনো কখনো আহ্কামে ইলাহির 
পাবন্দীর বিরুদ্ধে তাকদীর সংক্রান্ত ভ্রান্ত যুক্তি খাড়া করে। 


মুশরিকদের এ চরিত্র বৈশিষ্ট্য তাদের মধ্যে কোনো না কোনো প্রকারে 
বিদ্যমান। চাই তা শরীআতের খিলাফ বিদআতের অনুসারী হোক, কিংবা 
হোক তাকদীর থেকে যুক্তি গ্রহণ করা। সর্বাবস্থায় এ দুটো দলই গুমরাহীর 
মধ্যে শামিল। সকল অবস্থায়ই মুশরিকদের সাথে তাদের আকীদাগত মিল 
একেবারেই স্পষ্ট। উপরে উল্লেখিত মুশরিকদের দুটি বৈশিষ্ট্যের একটি 
বৈশিষ্ট্য অর্থাৎ তাকদীরের যুক্তির পক্ষে তাদের গ্রহণ করা কিছু কুরআনের ". 
আয়াত উপরে আলোচিত হয়েছে।. তাই সেগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ এখানে 
দেয়া প্রয়োজন মনে করি না। দ্বিতীয় বৈশিষ্ট্য অর্থাৎ তাদের বিদআতী 
কাজ ও শরীআত বানানো কাজ, এসবের আলোচনা এবং খণ্ডন কুরআন 
মাজীদে অন্যান্য জায়গাসহ সূরা আল আন'“আম: ও সূরা আল আরাফে 
বিস্তারিত বর্ণনা. করা হয়েছে। এসব জায়গায় বলা হয়েছে 8 


০64৮৩. oc a goss Sy Lo 25 90 চে ০812৮ 
১৮৮১৩১৫০১০০ ০০৭ 3 ৮৫০৪3 ও ৯৯০০৩ rll ১১৪ 19153 
52 সি) (9০ 4101 এ 224 ০৮5 ০৮৫০ ০০১০ 

“তারা বলে এসব জন্তু জানোয়ার ও এসব ক্ষেত খামার সুরক্ষিত। 


এসব শুধু তারাই খেতে পারে যাদেরকে আমি খাওয়াতে চাইবো । 
আসলে এসব বিধি-নিষেধ তাদের নিজেদেরই কল্পিত। এ ছাড়া কিছু 


৪৪ ইবাদাতের মর্মকথা 
জন্তু জানোয়ার এমন আছে যেগুলোর উপর সওয়ার হওয়া ও মাল 
' তারা আল্লাহর নাম উচ্চারণ করে না। এসব কিছুই তারা আল্লাহকে 
মিথ্যা বানাবার জন্য বলছে।”-সুরা আল আনআম $ ১৩৮ 
২৬231১০3102 EAL ০ SESE ls 
না পারে। যেমন তোমাদের মাতা-পিতা (আদম হাওয়া)-কে জান্নাত 
থেকে বের করে দিয়েছিলো ।' চির অরাকঃ ২৭ 


bls Up CAT bs ee (1055৯ 1513 39 
YA: 31১০3] ০০০ Aly 2 
নারির EES কাজ করে তখন 
বলে, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এসব কাজে লিপ্ত দেখতে 
পেয়েছি। আল্লাহ আমাদেরকে এসব কাজের হুকুম দিয়েছেন। হে 
নবী! তুমি বলো, আল্লাহ অশ্লীল কাজের হুকুম দেন না।” 
আরো বলা হয়েছে ঃ 
YA: 31০31 nue ৫৫ ০০ Kaas ওত» bil (22১ ৮ ৬৪ 
“তাদেরকে বলো আমার “রব তো ন্যায় ও ইনসাফের হুকুম 
দিয়েছেন। আরো হুকুম দিয়েছেন একথার যে, তোমরা প্রতিটি 


সাজদা বা ইবাদাত আদায় করার সময় তোমাদের লক্ষ্য ঠিক 
রাখবে ।”-সুরা আল আরাফ £ ২৯ 


কুরআনে ইরশাদ হয়েছে ঃ 
৮3১91 ০০০৪০০4৯১৩৭ ০০ ME El 
“(হে নবী!) তাদের বলো, আল্লাহর সৃষ্টি ওই সব রূপসৌন্দর্য যা 


আল্লাহ তার বান্দাদের জন্য পয়দা করেছেন এবং পবিত্র জীবিকা- 
সমূহ কে হারাম করে দিয়েছেন ?”-সূরা আল আরাফ ৪ ৩২ 


পল পা পালাল 


ইবাদাতের মর্মকথা 8৫ 
IEA LL COE USO 2 
YY: Glo sal 


“(হে মুহাম্মাদ!) তাদের বলো, আমার রব সমস্ত গোপন ও প্রকাশ্য 
দিয়েছেন গুনাহের কাজ ও সত্যের বিরুদ্ধে বিদ্রোহের কাজ । হারাম 
করে দিয়েছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা, যার স্বপক্ষে তিনি 
কোনো সনদ নাযিল করেননি । আল্লাহর নামে এমন কথা বলাও 
হারাম করেছেন যে কথার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই।” 
_সুরা আল আরাফ £ ৩৩ 
দুঃখের বিষয় এরপরও এরা তাদের মনগড়া বিদআতকে প্রকৃত সত্য 
বলে মনে করছে। আর এ সত্য পর্যন্ত পৌছার পথ তাদের নিকট ওই 
পদ্ধতি যার পরিচালক পথপ্রদর্শকরা শরীআতের বিধি-বিধানের অনুসারী 
নয়। বরং এসব ব্যাপারে অনুসরণ যা হয় তা শুধু মুশাহিদা। 

“কদর”কে শরীআত না মানার যুক্তি হিসেবে পেশ করা প্রকৃতপক্ষে 
একটি ভাওতাবাজি। এসব যুক্তি শুধু প্রতিপক্ষকে লা জবাব করে দেবার 
জন্য তারা ব্যবহার করে থাকে । নতুবা প্রকৃত ব্যাপার হলো, এসব 
ব্যাপারে তাদের ঝোকপ্রবণতা তাদের প্রবৃত্তির পূজা বই আর কিছু নয়। 
প্রবৃত্তির ইচ্ছা আকাজ্কা পূরণ করাই প্রকৃতপক্ষে তাদের দীনের মূল ভিত্তি। 
এ ব্যাপারে তারা ওই বিদআত পূজারী “জাহমিয়া” ইত্যাদি কালাম 
শান্্রবিদদের থেকে কিছুমাত্র পৃথক নয়৷ যারা তাদের মনগড়া এবং কিতাব 
ও সুন্নাহর স্পষ্ট বিরোধী কথাবার্তাকে “ইল্‌্মের মূল হাকীকত’ বলে মনে 
করে। এদের এসব কথাবার্তার উপর ঈমান ও ইতেকাদ রাখা তাদের 
নিকট শরীআত দ্বারা প্রমাণিত সিদ্ধান্তসমূহ হতেও বেশী জরুরী। এজন্য 
তারা কুরআন ও সুন্নাহর দলীলকে প্রয়োজনে পরিবর্তন করে দেয়। অথবা 
স্পষ্ট ও পরিপূর্ণভাবে একে এড়িয়ে চলতে থাকে । না এটা তারা বুঝে, আর 
না এ ব্যাপারে তারা চিন্তা-ভাবনা করে। বরং তারা বলে যে, আমরা তার 
ক্ষমা পর্যন্ত পৌছতে পারি না। তাই এসব আল্লাহর উপর ছেড়ে দিতে 
হবে। অথচ কুরআন সুন্নাহ বিরোধী তাদের এসব আকীদা-বিশ্বাসের 
উপর তারা দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করে। এদিকে একজন মোটা 
বুদ্ধির মানুষও এসব শুনে পরিষ্কার বুঝতে পারে যে, এসব ইসলামের 
নীতিমালার একেবারেই বিপরীত ৷ কিন্তু এভাবে তারা কুরআন ও সুন্নাতের 


৪৬ ও ইবাদাতের মর্মকথা 


সিদ্ধান্তসমূহকে আল্লাহর জ্ঞানের হাওলা করে সকল শর্ত হতে মুক্ত হয়ে 
যাবার কৌশল অবলম্বন করে। এদিকে এদের নামমাত্র “জ্ঞানের উৎস” 
_এর যুক্তিবত্তার অবস্থা হলো, যদি এটাকে সঠিক জ্ঞান ও যুক্তিবৃত্তির 
আলোকে দেখা যায় তাহলে তার সবটাই অজ্ঞতা, মূর্খতা ও কুসংস্কার 
বলেই অনুভূত হবে। অবিকল অবস্থা এসব সালেকীনের (অথবতীর্দের) 
ব্যাপারেও এদের শরীআত বিরোধী কথাবার্তা ধ্যান-ধারণাকে যদি যাচাই 


তাহলে এসবই তাদের নিজেদের মনগড়া কথা এবং প্রকৃতির তাড়না 
বলেই প্রমাণিত হবে। এসব মেনে চলা আল্লাহদ্বোহী ও তার শক্রদেরই 
কাজ ৷ বন্ধুদের নয়। 

এসর লোক সত্যের রাজপথ থেকে কেনো বিভ্রান্ত হলো ? একথাও 
এখানে বুঝে নিতে হবে। তাদের সত্যপথ থেকে সরে যাবার কারণ শুধু 
একটা, আর তাহলো তারা আল্লাহর নাযিল করা আয়াতের উপর নিজেদের 
ধারণা বিশ্বাসকে অগ্রাধিকার দিয়েছে আর আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে 
প্রবৃত্তির খেয়াল খুশীর অনুসারী হয়ে পড়েছে। কেননা প্রত্যেক ব্যক্তিরই 
ইচ্ছা আগ্রহ তার নিজের বিশেষ স্বভাব প্রকৃতি অনুযায়ী হয়ে থাকে। স্নেহ 
ভালোবাসার ছোয়া থেকে কোনো হৃদয় খালি থাকে না। এ এক অতি সত্য 
কথা । এভাবে এটাও সত্য কথা যে, যে ভাবের ও যে ধরনেরই কোনো 
লোকের মনে স্নেহ ভালোবাসা বিদ্যমান থাকবে, সে অনুযায়ীই তার 
কুষিপ্রবৃত্তিও তার মধ্যে পাওয়া যাবে। যেমন. একজন মু*মিনের মধ্যে 


একটি বিশেষ ধরনের রুচি প্রকৃতি পাওয়া যায় যা অন্যের মধ্যে পাওয়া : 


যেতে পারে না। একথার চিত্র একটি সহীহ হাদীসে পাওয়া যায়। রাসূলে 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন £ } 


৪ ob isos ০৮:5৮ 9০০ Zoe so - #2 0 89 ৩৫৪. চি ও 
পল 0/7 Herod পা Ore চা 2% এ % ঞ পা পা 0 পলা পায়ে পা 

এও ৮১৪01 ১৪৪0৫ ০০৩ 410 ২1 4৮ ৪০ ৯১005 ০৯৪ aly | 
রর 2 রি ০ ০7৮০০ পাপা 20 sb Fore 21৫০৫ os 

IU A 51501 5385 < ds L385 01 4০ ১৪৫1. 

“যে ব্যক্তির হৃদয়ে তিনটি জিনিস মওজুদ থাকবে সে ঈমানের স্বাদ: 


আস্বাদন করবে ৪ এক. আল্লাহ ও তার রাসূল তার নিকট দুনিয়ার 


সকল জিনিস থেকে বেশী প্রিয় হবেন। দুই. যাকে সে ভালোবাসবে: 


শুধু আল্লাহর জন্য ভালোবাসবে । তিন, কুফরী হতে বের হয়ে আসার 


পর আবার সে দিকে ফিরে যাওয়াকে সে এমন ভাবে অপসন্দ করবে 


যেমন তাকে আগুনে ফেলে দেয়াকে সে অপসন্দ করে।” 


ইবাদাতের মর্মকথা ৪৭ 
এ ধরনের আর একটি হাদীসও আছে £ 
৮৯৪ (7১০৬3 ৪5408 ০০১ ১০০০ 530 
“ঈমানের স্বাদ সে ব্যক্তিই আস্বাদন করেছে যে আল্লাহকে “রব” 


ইসলামকে” দীন এবং মুহান্মাদকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে 
নয়ে ছে। | bl 


ঠিক এভাবে কাফির, বেদআতী ও নফ্স পূজারীদের র প্রত্যেকের মধ্যে 
নিজ নিজ ইচ্ছা আগ্রহ ও চাহিদা মোতাবিক একটি বিশেষ ঝৌক প্রবণতা 
পাওয়া যায়। সুফিয়ান ইবনে ওয়াইনাহ রে)-কে জিজ্ঞেস করা হয়েছিলো 
‘এটা কেমন কথা যে, যাদের দীন ও ঈমান শুধু তাদের নফ্সের খাহেশ 
মুতাবিক হয়, তারাও তাদের এসব ভিত্তিহীন কথাবার্তাকে খুব বেশী 
ভালোবাসে ?' তিনি জবাব দিলেন, তোমাদের কি আল্লাহ তা'আলার এ 
কথা স্মরণ নেই যে, তিনি বলেছেন £ | 


৭: E+ AAS Jal 295 ০৪ 19১1 


“তাদের কুফরীর কারণে তাদের হৃদয়ে গোবাছুরের ভালোবাসা দঢ়- 
ভাবে বসে গিয়েছিলো ।”-সূরা আল বাকারা ৪ ৯৩ 


মূর্তিপূজারীদেরও এ একই অবস্থা। তাদের মনেও দেব-দেবীর গভীর 
ভালোবাসা ও আস্থা পাওয়া যায়। কুরআনে কারীমে এরশাদ হয়েছে ঃ 


LI i =» 4 ০৪৮০2 ভা ওল je % 
El Lali ৰ 9 ১ ২92 9 EE ৫ ড্র পাশ 
০৪ এ রর ২৮৯৩ MH 1১1 oll ০৪১ ০৮০ ০৪৯৪০৮০০540) 9 


পা পা 


হরি LOB Gi a cigs 
Wo: 5০৪০ ০৭1 ৮৮৯ stl রন 


এমনভাবে ভালোবাসে যেমনভাবে ভালোবাসা উচিত একমাত্র 
আল্লাহকে । আর যারা ঈমান এনেছে, তারা সর্বাধিক ভালোবাসে 
আল্লাহকে ।”-সুরা আল বাকারা ৪ ১৬৫ 


পা পে পে তল পুত ক ০ LM 5 
2. ১] * ঢু হত পানু ০5 পু Ts প9৮০%০7প 


। 
রঃ ডি স১)০৮ ৮5০০8 an 
০ : ail ৮৭411 ০০ ৫4৪ 55155 


৪৮ ইবাদাতের মর্মকথা 


“এখন তারা যদি তোমার এ দাবী মেনে না নেয় তাহলে বুঝে নিবে, 
এরা আসলে নিজেদের কামনা বাসনারই অনুগামী । আর সে ব্যক্তি 
অপেক্ষা অধিক ভ্রষ্ট আর কে, যে আল্লাহর হেদায়াত বাদ দিয়ে শুধু 
নিজের কামনা বাসনার অনুগমন করে ।”-সুরা আল কাসাস 8 ৫০ 


4411165০১০৯ ৯ এত এস এও Cs SEIN ০০৪ ol 
“এরা শুধু তাদের ধারণা ও নফসের খাহেশ পূরণের তাড়নায় ব্যস্ত। 
অথচ তাদের নিকট তাদের “রবে'র তরফ থেকে হেদায়াত এসে 
পৌছেছে ।”-সুরা আন নাজম ৪ ২৩ 


তাই বুঝা গেলো প্রত্যেক ব্যক্তির ঝোঁক প্রবণতা ও স্বভাব প্রকৃতি তার 
বিশেষ আকীদা-বিশ্বীস অনুযায়ী গড়ে উঠে । আর শুধু ঝোঁক প্রবণতা দ্বারা 
প্রকৃত সত্যের দিকে পথ প্রদর্শন করার অধিকার দেয়া যায় না। কিন্তু এ 
নামসৰ্বস্ব পথের দিশারী আলেমদের অবস্থা হলো এই, যাদের দলিল 
প্রমাণ পেশ করার ধরন সম্পর্কে আমরা এখন আলোচনা করছি। এদের 
আকীদা ও আমলের “কেবলানামা' স্বয়ং তাদের রুচি ও প্রবৃত্তির আকর্ষণ 


বই আর কিছু নয়। এ কারণেই এরা সাধারণত রাগ-অনুরাগ ও বাদ্য- 


বাজনার পাগল হয়ে থাকে । তাদের মতে বাদ্য-বাজনা, রাগ-অনুরাগ 
মানুষের মনে প্রভাব বিস্তার করে। এর দ্বারা স্বাভাবিক ভালোবাসার জয্বা 
মনে উপচে উঠে । আর এ স্বাভাবিক প্রেমগ্রীতি শুধু ঈমানদারদের মধ্যে 
পাওয়া যায় না বরং আল্লাহ পূজারী, মূর্তি পূজারী, নফ্স পূজারী, দেশ 
সমানভাবে এর মধ্যে শরীকদার । কারণ কোনো মনই ভালোবাসা হতে 
খালি নয়। এজন্য যার হৃদয়ে যে অনুরাগ থাকবে _গানের লহরী, বাদ্যের 
উতালতা ও সূরের মূৰ্চ্ছনা তার সেই অগ্নিশিখাকে তেজোদ্বীপ্ত করে তুলবে । 
একথা প্রকৃতপক্ষে মোটেই সত্য নয় যে, গান ও সুরের লহরী শুধু 


ঈমানদারদেরকে আলোড়িত করে এবং অন্যান্য বস্তুর ভালোবাসাকে 


জাগিয়ে দেয় না। 


এসব লোক নিজেদের অভিপ্রায় ও অভিরুচির প্রতি এত আসক্ত ও 
বিশ্বস্ত যে, এর তুলনায় কুরআন ও সুন্নাতের হিদায়াতের কোনো মূল্য 
তাদের কাছে নেই। অথচ আল্লাহ যে তার ইবাদাতের তাবলীগের জন্যই 
দুনিয়াতে নবী-রাসূল পাঠিয়েছেন. এবং তার আনুগত্যের তালকীন দেয়াই 
যে আম্িয়ায়ে কেরামকে দুনিয়ায় প্রেরণের একমাত্র উদ্দেশ্য তার বিপরীত 


ইবাদাতের মর্মকথা ৪৯ 


পথে দীনে হকের পায়রুবী করা যায় না সে কথা খুবই স্পষ্ট। সেটা তো 
মূলত শুধু নিজের নফ্সের খাহেশেরই পায়রুবী হতে পারে । 


তিন $ তৃতীয় শ্রেণীর লোক তারা, যারা এ দলের সবচেয়ে বেশী 
ইয্যত ও মর্যাদার অধিকারী । এসব লোক দীনের সাধারণ ফরয কাজ 
গুলো পালন করেন ও হারাম কাজসমূহ হতে বেঁচে থাকার ব্যাপারে 
পুরোপুরি-ভাবে আল্লাহর হুকুম মানেন। কিন্তু তাদের ভ্রান্তি হলো, 
কার্কারণ, পরম্পরায় গ্রথিত জগতে বসবাস করেও তার প্রতি কোনো লক্ষ্য 
আরোপ করেন না। বরং এড়িয়ে চলেন। অথচ এসব কার্যকারণও 
প্রকৃতপক্ষে ইবাদাতের শামিল। তাদের এ কর্মপদ্ধতি বা আমলের ভিত্তি 
হলো তাদের এ ধারণা যে, যখন কোনো আরেফ কামেল তাকদীর সম্পর্কে 
পূর্ণ অবহিত হয়ে যান, তখন তিনি আর এর মুখাপেক্ষী থাকেন না। 
তারপক্ষে আর কোনো চেষ্টা-প্রচেষ্টা চালাবার প্রয়োজন হয় না। এমন কি 
তাদের মধ্যে তো কেউ কেউ পরিষ্কারভাবে বলে যে, ‘তাওয়াক্কুল’ (অর্থাৎ 
কোনো কাজে নিজের সকল প্রকার চেষ্টা-প্রচেষ্টার পর পরিণাম পরিণতি 
আল্লাহর হাতে ছেড়ে দেয়া) এবং দোয়া ও এ ধরনের অপরাপর ঈমানী 
গুণাগুণ আল্লাহর খাস বান্দাদের জন্য নয়।বরং এসব হলো সাধারণ 
মানুষের মান। কারণ, যে ব্যক্তি তার নিজের চোখে তাকদীর অবলোকন 
করে ফেলেছে সে তো জেনেই গেছে যে, অমুক জিনিস “তাকদীর -লিপিতে' 
লেখা হয়ে গেছে। এবং তা অমুক সময়ে প্রকাশ হয়েই পড়বে । অতপর 
তার পক্ষে আর চেষ্টা-প্রচেষ্টা চালাবার কি প্রয়োজন বাকী থাকে ? স্মরণ 
রাখতে হবে, এটাও একটি বিরাট বিভ্রান্তি। কারণ আল্লাহ পাক বস্তুকে 
তার কার্ষকারণের সাথে নির্দিষ্ট করে দিয়েছেন। তাই. পরিণতিকে তার 
কার্যকারণ থেকে পৃথক করা যায় না। যেমন সায়াদাত (সৌভাগ্য) ও 
শাকাওয়াত দদর্ভাগ্য)-কে কার্যকারণের সাথে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। 
যেমন রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
বলেছেন ঃ 


UG hell Lal ৩151 UALS সা EU 3৯248 
Ll SUA At LES i St 31৯৩ lil 
33s st ale cin SSL Le Oi IG 

“কিছু লোককে আল্লাহ তা'আলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। 
তাদের পিতার ওঁরষে থাকাকালীনই তাদের জন্য এ জান্নাত তৈরি করে 


রাখা হয়েছে। আর তারাও জান্নাতবাসীদের মতই আমল করে থাকে। 
B= 


৫০ ইবাদাতের মর্মকথা 


এভাবে কিছু লোককে আন্মাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি 
করেছেন। তারা তাদের পিতৃপুরুষের ওরষে থাকা অবস্থায়ই তাদের 
জন্য জাহান্নাম সৃষ্টি করে রাখা হয়েছে। তারাও জাহান্নামের 


অন্য আর একটি হাদীসে আছে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জানালেন যে 


ll 8117 


“আল্লাহ প্রত্যেকের তাকদীর লিখে রেখেছেন; তখন তারা আরজ ' 


করলেন ।” 
REIT NEA rel 
“হে আল্লাহর রাসূল! আমরা কি আমল করা ছেড়ে দিয়ে আল্লাহর 
বিধিলিপির উপর ভরসা করব ?” 
তখন রাসূল (স) 555 
১০০৪১০৮৪4৮5 টাও URL aki ley 
Jal Jad ০০2৮৪ SL Jl SUS be Css fi ০৯ 
Mee ৩৬১৮৯৪- EOF 


“না এমন করো না । বরং আমল করো। কেননা যে কাজ তার জন্য 
নির্দিষ্ট হয়ে আছে সে কাজ করা তার জন্য সহজ করে দেয়া হয়। 
নেক ব্যক্তির জন্য নেক কাজের ও বদ লোকের জন্য বদ কাজের পথ 
সুগম করে দেয়া হয়।”-বুখারী ও মুসলিম 


এর দ্বারা বুঝা গেলো যে, আল্লাহ তা'আলা যেসব কার্যকারণ ও উপায় 
অবলম্বন করার জন্য তীর বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন তা স্বয়ং 
ইবাদাতের মর্যাদা রাখে । আর তাওয়ান্ধুলের যে সম্পর্ক, তার উৎসতো 
ইবাদাতের সাথে পুরোপুরিভাবেই সম্পর্কিত। নীচে দেয়া কুরআনের 
আয়াতের শব্দসমূহ ও বর্ণনাভঙ্গির প্রতি লক্ষ্য করুন। 


চারি cle 
“অতএব তার ইবাদাত করো এবং তার উপর ভরসা করো ।” 
-সুরা হুদ £ ১২৩ 


ইবাদাতের মর্মকথা ৫১ 


28557652151 25551 83৮58 
“বলুন তিনি আমার রব। তিনি ছাড়া আর কোনো মা'বুদ নেই। 
হবে ।”-সুরা আর রা'দ £ ৩০ 
হযরত শুয়াইব আলাইহিস সালাম বলেছেন £ 

AA: ১১৯ nl 4০05 Sl ale 
“তার উপর আমি ভরসা করি এবং তার দিকেই আমরা ফিরে 
যাবো ৷”-সূরা হুদ £ ৮৮ 


চতুর্থ প্রকার লোক হলো তারা, যারা দীনের ফরয বিধানসমূহ 
মেনে চলে । কিন্তু মুস্তাহাব ও নফল কাজের প্রতি যত্বশীল হয় না। তাই 
স্বাভাবিকভাবেই ওই হিসেবে তাদের মর্যাদা, ক্রটি ও কমতি এসে যায়। 


পাঁচ ৪ পঞ্চম হলো ওরা, যারা কাশ্ফ ও কারামতের বাতেনী শক্তি 
অর্জন করার নামে আত্ম-প্রবঞ্চনার শিকার হয়। ইবাদাত বন্দেগী করা হতে 
তারা বেপরওয়া হয়ে যায়। আল্লাহর শোকর আদায় করারও প্রয়োজন 
মনে করেনা। 


উপরে আলোচিত এসব গোমরাহী এবং এ ধরনের আরো অসংখ্য 
ক্রটি-বিচ্যুতি সুলুকপন্থীদের দ্বারা সংঘটিত হয়। এসব ক্রটি থেকে 
আত্মরক্ষার পথ একটাই। আর সে পথ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে যেসব কাজ সহকারে দুনিয়ায় পাঠানো হয়েছে সেসব. কাজ 


খুবই পাবন্দীর সাথে আদায় করতে থাকা। 


ইমাম যুহরী এ সত্যের দিকেই ইংগিত করেছিলেন। তিনি বলেছিলেন, 
আমাদের অতীতের বুযুর্গগণ বলতেন, মযবুত করে সুন্নাতকে আকড়ে 
ধরার মধ্যেই নাজাত নিহিত ৷ প্রকৃতপক্ষে এটা এমন একটা মহাসত্য যার 
ব্যাপারে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই। ইমাম মালিক (র)-এর মতে 
সুন্নাতের দৃষ্টান্ত হলো___হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো । 
যে ব্যক্তি এ কিস্তিতে উঠে বসতে পেরেছেন তিনিই মুক্তি পেয়েছেন। আর 
যে ব্যক্তি এ কিস্তি হতে দূরে থেকেছে সে নিঘতি পানিতে ডুবে মরেছে। 


কুরআন ও হাদীসে ব্যবহার করা “ইবাদাত, “এতায়াত' 
“ইসতেকামাত" 'লুযুমে সিরাতে সুসতাকীম' ইত্যাদি শব্দগুলোর অর্থের 


৫২ ইবাদাতের মর্মকথা 


মধ্যে পার্থক্য খুব কমই ৷ পার্থক্য শুধু নামে এবং ব্যাখ্যায় । এসব নাম ও 
অর্থের বাস্তব অস্তিত্‌ প্রকৃতপক্ষে দুটো জিনিসের উপর নির্ভরশীল । 
প্রথমতঃ মানুষ একমাত্র আল্লাহরই বন্দেগী করবে । আর দ্বিতীয় হলো, এ 
বন্দেগী শুধু আল্লাহর নাযিল করা ও বলে দেয়া পদ্ধতিতেই করতে হবে। 
নিজের: মনগড়া কোনো পথে ও পদ্ধতিতে নয়। কুরআনের এসব 
আয়াতেও হেদায়াতের পথ সুস্পষ্ট £ 7 


11877555557 
২৯ ss 3৫৭ || _ 


(১) “অতএব যে তার রবের সামনে হাজির হবার আশা রাখে ; সে 
যেন নেক আমল করে। আর তার বন্দেগীতে কাউকে শরীক না 
করে ।”-সুরা আল কাহাফ ৪ ১১০ 


C20 


24512875917 
(২) “(বস্তুত তোমাদের বা অন্য কারো বিশেষ কোনো বৈশিষ্ট্য 
নেই ।) বরং সত্য কথা হলো এই যে, যে ব্যক্তিই নিজের সত্তাকে 
আল্লাহর আনুগত্যে পরিপূর্ণভাবে সোপর্দ করে দেবে এবং কার্যত 


সত্য-নিষ্ঠা অবলম্বন করবে, তার ছাহ তর তের নিকট ভতিযানা 


রয়েছে।”-সূরা আল বাকারা £ ১১২ 
ধা, ০৪০ ০০-৯০২ UC ১৩৫1৭ ১৮০ (০১০৯ ৯1০ (৮) 
২৫০ :০1.১11- 09215 25101 5101 3583 ০1870 
(৩) “যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা অবনত করে দিয়েছে ও 
নিজের জীবন চলার পথ সততা সহকারে সম্পন্ন করে এবং সম্পূর্ণ 
একমুখী ও একনিষ্ঠ হয়ে ইবরাহীমের পথ অনুসরণ করে, সেই 
ইবরাহীমের পথ থেকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করেছেন__ 


তার চেয়ে উত্তম জীবন যাপনের পথ আর কার হতে পারে ?”-সূরা 
আন নিসা $ ১২৫ 


এ তিনটি আয়াতকে একটির আলোকে অপরটিকে দেখলে বুঝা যাবে 
যে, প্রথম আয়াতে যে জিনিসকে “আমলে সালেহ' বলা হয়েছে দ্বিতীয় ও 
তৃতীয় আয়াতে সে জিনিসকে “ইহ্সান' বলা হয়েছে। এর অর্থ আমলে 


ইবাদাতের মর্মকথা ৫৩ 


সালেহ-এর অপর নামই হলো “ইহ্সান।” ইহ্সানের অর্থ হলো 
‘হাসানাত’ পালন করে চলা । আর ‘হাসানাত’ ওই সব জিনিসকে বলা 
হয় যেসব জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম পসন্দ করেন। ওই সব জিনিস আল্লাহ ও তার রাসূলের 
পসন্দনীয়, যা করার জন্য তিনি হুকুম দিয়েছেন। অতএব ওই সব 
বদআত’ দীনের মধ্যে যার কোনো ভিত্তি ও প্রমাণ নেই সেসব বিদআত 
আল্লাহ ও তার রাসূলের নিকট গ্রহণীয় হতে পারে না। আর আল্লাহ্‌ ও 
তার রাসূলের নিকট যেসব কাজ গ্রহণীয় ও পসন্দীয় নয় সেসব কাজ 
হাসানাত ও আমলে সালেহ বলে গণ্য হতে পারে না। এসব কাজ 
ফিসক-ফুজুরি হিসেবেই স্পষ্টভাবে পরিচিত । 


1251 4০ ৪90০ 4১৩ Hs এবং 41] 425 2০ 
কুরআনের আয়াতে এ দুটি অংশে দীনের ইখলাসের ব্যাপারে হেদায়াত 
দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর বন্দেগী হতে হবে একাগ্র, নিখুঁত এবং 


নির্ভেজাল। এ সময়ে আল্লাহর চিন্তা ছাড়া আর কারো চিন্তা বিন্দুমাত্রও 
মনে জাগবে না। 


হযরত ওমর (রো) এভাবে দোয়া করতেন 8 “হে আমার আল্লাহ! 
আমার প্রত্যেকটি কাজ সৎ ও সঠিক এবং তোমারই জন্য করে দাও। 
এতে আর কাউকে অংশ দিও না।” ফুযাইল ইবনে আয়ায (র) 4১ 
১52১11 আয়াতটির তাফসীর করতে গিয়ে বলেছেন, আহসান 
শব্দের অর্থ হলো আখলাসু ও আসওয়াবু অর্থাৎ খালিস, সঠিকভাবে ও 
একান্তভাবে । 


জিজ্ঞেস করা হলো, আখলাসু ও আসওয়াবু এর অর্থ কি ? উত্তরে 
তিনি বললেন, আমল যদি একনিষ্ঠ হয়, কিন্তু সঠিক না হয় তাহলে তা 
আল্লাহর দরবারে গ্রহণীয় নয়। এভাবে আমল যদি সঠিক হয়, কিন্তু 
একনিষ্ঠ না হয় তাহলেও গ্রহণীয় নয়। আল্লাহর দরবারে ওই আমলই 
গ্রহণযোগ্য যা খালিসও আবার সঠিকও । খালিসের অর্থই আল্লাহর জন্য 
নিবেদিত, একনিষ্ঠ । আর সঠিক হবার অর্থ হলো, সুন্নাতে রাসূল অনুযায়ী 
হওয়া ৷ 


একটি অভিযোশগী ও তার জবাব 
এখানে অভিযোগ করা যেতে পারে, যদি আল্লাহর পসন্দনীয় আমল ও 
গুণাবলী ইবাদাতের মধ্যে গণ্য হয়, তবে কেনো কুরআন মাজীদে 


৫৪ ইবাদাতের মর্মকথা 


‘ইবাদাত’ শব্দটির প্রতি অন্যান্য নেক আমল অথবা ভালো গুণাবলীকে 
আত্ফ করা হয়েছে ? আত্ফ তো হলো একথার দলিল যে, মাতৃফ ও 
মাতুফে আলাইহে দুটি পৃথক জিনিস। এক জিনিস নয়। দৃষ্টান্ত হিসেবে 
০০ 


SE eye OEE গরিলা 
সাহায্য কামনা করি।”-সুরা আল ফাতিহা 8 ৪ 


চা ২১১4০ Koi ৯১:০৪ 
“অতএব তারই ইবাদাত করো এবং তার উপরে ভরসা করো।” 
_সুরা হুদ ৪ ১২৩ 
0১ -০০১%৮5 ১8309 2111 el of 
“আল্লাহর বন্দী করো এবং ভয় তাকেই করো। আর আমার কথা 
মেনে চলো ।”-সুরা নূহ ৪ ৩ 


প্রথম আয়াতে ‘ইবাদাত’ শব্দটির প্রতি “ইস্তেয়ানাত” (সাহায্য 


কামনা করা) শব্দটিকে, দ্বিতীয় আয়াতে “তাওয়াক্কুল” ও তৃতীয় আয়াতে 
“তাকওয়া” ও “এতায়াতে রাসূলকে” আত্ফ করা হয়েছে। এটা 
একথারই প্রমাণ যে, এসব জিনিস ইবাদাতের অংশ নয় বরং এর থেকে 
পৃথক নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব রাখে। 

এসব অভিযোগ ভুল ধারণার উপর ভিত্তি করে রচিত হয়েছে৷ একটি 
শব্দকে আর একটি শব্দের উপর “এবং” দ্বারা নির্দেশ করলে দুটি ভিন্ন 
জিনিস হয়ে যায়। এটি একটি ভ্রান্ত ধারণা । স্বয়ং কুরআনে কারীমে এমন 
অনেক বাক্য আছে যা এ অভিযোগ ভুল বলে প্রমাণ করে। যেমন ঃ 


Lt eee ROTA 25514 
“নিশ্চয়ই নামায অশ্লীলতা ও অসৎকাজ থেকে ফিরিয়ে রাখে ।” 
সুরা আল আনকাবুত ৪ ৪৫ 
এ বাক্যটিতে “ফাহশা* অশ্লীলতা শব্দের প্রতি “মুনকার'শব্দটিকে 
“এবং দ্বারা নির্দেশ করা হয়েছে। অথচ “মুনকারের' মধ্যে ফাহশার অর্থ 


নিহিত এবং ফাহশা মুনকারের একটি অংশ বই কিছুই নয়। নিম্নের 
আয়াতটিও এ ধরণের ঃ 


ইবাদাতের মর্মকথা ৫৫ 
৭, :৯০]| ills EEA et রিড া টি 
“নিশ্চয়ই আল্লাহ সুবিচার ও ইহসান অনুগ্রহ এবং আত্মীয় স্বজনের 
হক আদায় করার নির্দেশ দেন।”-সুরা আন নাহল £ ৯০ 
এ বাক্যটিতেও “ইতায়িজিল কুরবা’ (আত্মীয় স্বজন) শব্দটিকে, 
‘আদল’ ও ইহসান” শব্দের প্রতি সংযুক্ত করা হয়েছে অথচ আত্মীয় 
স্বজনকে আর্থিক সাহায্য করা আদল ও ইহসানেরই একটি রূপ। 


এর আর একটি দৃষ্টান্ত ঃ 

১৬, 88154815245] এ টান নি 
“যারা আল্লাহর কিতাবকে মযবৃতভাবে ধারণ করে ও নামায কায়েম 
করে ।”-সুরা আল আ'রাফ £ ১৭০ 


এখানে ইকামাতে সালাত’ শব্দকে “তামাস্সুক বিল কিতাবে'র সাথে 
সংযুক্ত করা হয়েছে। অথচ ইকামাতে সালাত “তামাসসুক বিল কিতাবের'ই 
একটি রূপ শুধু নয় বরং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। 


এসব দলিল প্রমাণ দ্বারা একথাই স্পষ্ট হয়ে উঠে যে, ‘আত্ফ’ 
সবসময় ভিন্নধর্মী কাজ বুঝাবার জন্যই ব্যবহৃত হয় না বরং অন্য উদ্দেশ্য 
বুঝাবার কাজে ব্যবহৃত হয়। যেমন কোনো সময় একটি শব্দের অর্থ অন্য 
আর একটি শব্দের অর্থের অংশ হিসেবে প্রকাশ পায়। কিন্তু এরপরও এ 
শব্দের উপর এ শব্দটিকে ‘আত্ফ’ করে দেয়া হয়। আর এ 'আতফের' বা 
সংযুক্ত করা বাক্যের উদ্দেশ্য হলো যে, এভাবে এর উল্লেখের বৈশিষ্ট্য 
প্রকাশ হয়ে যায়। এভাবে কখনো কখনো একটি শব্দ বিভিন্ন জায়গায় 
ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যদি তা একা নেয়া হতো তাহলে 
এর অর্থে স্বাভাবিকভাবেই বিস্তৃতি ও ব্যাপকতা লাভ হতো। আর যদি 
অন্য কোনো শব্দের সাথে মিলিয়ে নেয়া হতো তাহলে তার বিশেষ ও 
সুনির্দিষ্ট অর্থ হয়ে 7785 


YVY : 5১৪11 _ 41119750810 চে ৪ Al 


সূরা বাকারার এ আয়াতে ‘ফকির’ শব্দটিকে একা আনা হয়েছে। 
এভাবে ‘মিসকিন’ শব্দটি কুরআনে সূরা মায়েদার ৮৯ আয়াতে__ 


০ % 


৭: BIL LOLs ৯০৯০৪ 4০৫২ 


একা একা ব্যবহার হয়েছে। এতে ফকিরের অর্থও নিহিত আছে। কিন্তু 
এ দুটো শব্দই আবার যখন-সূরা তাওবার ৬০ আয়াতে 


৫৬ ইবাদাতের মর্মকথা 
নো ১১৩০1650801 ০৪০০] Cl 
পৃথক পৃথকভাবে ব্যবহৃত হয়েছে তখন উভয় শব্দের অর্থ পৃথক পৃথক 


ও সীমাবদ্ধ অর্থে রূপান্তরিত হয়েছে এবং উভয় শব্দই পৃথক পৃথক অর্থে 
ভাগ হয়ে গেছে। 


রানি ES EET TEE EEE 
. বিশেষ অংশকে সংযুক্ত করে দেবার মধ্যে বিভিন্ন সময়ে ইল্‌মে 
বালাগাতের বিভিন্ন সুন্দর সুন্দর দিক দৃষ্টিগোচর হয়। এ ধরনের ব্যবহারে 
কোনো কোনো সময় বিশেষ কোনো শব্দের এমন কোনো বৈশিষ্ট্য ও দিক 
তুলে ধরা হয় যা সাধারণ শব্দের অন্যান্য অংশে পাওয়া যায় না। 
বর্ণনার এমন ধরনের ভঙ্গি ও “ইল্মে বালাগাতের’ ব্যবহার বিধি 
কুরআন মাজীদের অনেক জায়গায় পাওয়া যায়। উপরে কিছু আয়াত 
আমি URINE UT 
করা হচ্ছে_ 

ENE 836০] ১ OE 1 2201 5658 0) 

“এ কিতাব যা ওহীর মাধ্যমে তোমার উপর নাযিল হয়েছে তা 

তিলাওয়াত করো আর নামায কায়েম করো ।”-সূরা আল আনকাবৃত ঃ 8৫ 

এখানে “তিলাওয়াত করো’ অর্থ শুধু মুখে শব্দগুলো উচ্চারণ করাই 
নয়। বরং কুরআনের হুকুম-আহকামের অনুসরণ করাও এর মধ্যে শামিল । 
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-সূরা বাকারার ১২১ আয়াতের 
তাফসীরে বলেছেন £ 

১): 5১৯1 _ ০455953৯448 জা 

“যে সব লোককে আমি কিতাব দান করেছি তারা একে যথাযথভাবে 

পড়ে ।”-সুরা আল বাকারা ঃ ১২১ 

অর্থাৎ কুরআনে বর্ণিত হারাম জিনিসকে হারাম মনে করে আর 
হালালকে হালাল বলে মানে। এর মুতাশাবিহ আয়াতগুলোর উপর ঈমান 
পোষণ করে এবং মুহকাম আয়াতগুলোর উপর নিজের আমলের 
ভিত্তিস্থাপন করে। 


“কুরআনের আহকামের” মধ্যে যেসব হুকুমের অনুসরণ করার জন্য 


এ আয়াতে হুকুম দেয়া হয়েছে তার মধ্যে গোটা শরীআতই শামিল। এটা 


খুবই সুস্পষ্ট কথা। নামাযও গোটা শরীআতের একটি অংশ। কিন্তু 
এরপরও এ আয়াতে তিলাওয়াতে কিতাব এর উপর ইকামাতে সালাতকে 


ইবাদাতের মর্মকথা ' ৫৭ 


সংযুক্ত করে এটাকে বিশেষ যত্নের সাথে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা 
যেন এর গুরুত্ব ও মহান মর্যাদার প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়। 
সুরা আহ্যাবের ৭০ আয়াতে বলা হয়েছে ঃ 
$৬/চ81515585515175)111521 14) 
“আল্লাহকে ভয় করো এবং সরলভাবে কথা বলো।” 
_সুরা আল আহযাব $ ৭০ 
০288-11-81 42115315510 11 0) 
“আল্লাহকে ভয় করো, তার সন্তুষ্টি ও সন্নিকটবর্তী হবার জন্য উপায় 
অনুসন্ধান করো ।”-সুরা আল মায়েদা 8 ৩৫ | 
এখানে লক্ষ্য করার বিষয় হলো এসব আয়াতে “তাকওয়ার” উপর 
“কাওলে সাদীদ’ ও ইবতিগায়ে ওয়াসিলাকে আত্ফ বা সংযুক্ত করা 
হয়েছে। অথচ কাওলে সাদীদ ও ইবতিগায়ে ওয়াসিলা স্বয়ং তাকওয়ারই 


পরিপূরক অংশ ও এর শাখা । কিন্তু এসব গুণাগুণ দৃষ্টিতে রাখার পরও 
‘তাকওয়ার’ সাধারণ হুকুমকে বিশেষভাবে আবার উল্লেখ করা হয়েছে। 


এসব বিশ্লেষণের আলোকে এখন এসব শব্দগুলোর প্রতি দৃষ্টিপাত 
করুন, যেগুলোকে আপত্তি হিসেবে দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হয়েছে। 
এগুলোকে “ইবাদাত” শব্দের উপর “তাওয়াক্কুল” ও “ইসতেআনাত” 

“তাকওয়া” শব্দগুলোকে যদি সংযুক্ত হিসেবে নেয়া হয়ে থাকে 
তাহলে এ সংযুক্তির অর্থ অবশ্যই এ নয় যে, এসব জিনিস ইবাদাতের 
সীমারেখার বাইরে । বরং ব্যাপারটা হলো যদিও এসব জিনিস 
ইবাদাতেরই অংশ কিন্তু ইবাদাতের এই-আম শব্দ ব্যবহারের পরে একে 
খাসভাবে এজন্য উল্লেখ করা হয়েছে যেন ‘আবেদের’ চোখে এর একটি 
বিশেষ স্থান লাভ হতে পারে এবং ‘আবেদ’ যেন এসব ঈমানের 
গুণাগুণকে নিজের মধ্যে বেশী বেশী সৃষ্টি করার ফিকিরে ডুবে থাকে। 
কারণ এসব জিনিস বাকী সব ইবাদাতকে সঠিকভাবে পালন করার 
ব্যাপারে মৌলিকভাবে গুরুত্বের অধিকারী। এর সাহায্য ছাড়া কোনো 
ইবাদাতই আদায় হতে পারে না। 


এ গোটা আলোচনা হতে এ সত্য স্পষ্ট হয়ে যায় যে, মানুষসহ যে 
কোনো সৃষ্টির জন্য কামালিয়াতে পৌছার একমাত্র মাধ্যম হলো আল্লাহর 


৫৮ ইবাদাতের মর্মকথা 


ইবাদাত ৷ যে বান্দাহর ইবাদাত যত বেশী উন্নত হবে তার মর্যাদা বা 
কামালিয়াত ততবেশী উন্নত হবে । আর যে ব্যক্তি এ ধারণা পোষণ করে 
যে, আল্লাহর সৃষ্টির জন্যে ইবাদাত-বন্দেগীর স্তর পার হয়ে আরো সামনে 
অগ্রসর হয়ে যাওয়া সম্ভব অথবা কোনো সৃষ্টির জন্য কামালিয়াতের 
স্তরে পৌছা ইবাদাত ছাড়াও অন্য কোনো জিনিসের মাধ্যমে সম্ভব, তারা 
জিহালাত ও গুমরাহীর চরম. অধপতনে গিয়ে পৌছেছে । এ ধরনের 
গুমরাহীর নীচে আর কোনো গুমরাহী নেই। এ আলোচনার প্রথম দিকে 
কুরআনের আয়াত দিয়ে আমি একথাগুলো বুঝিয়ে দিয়েছি। আমি বলেছি 
যে, আল্লাহ যখন তার কোনো নিকটতম বান্দাহকে প্রশংসামূলক শব্দ দিয়ে 
ডাকতে চান তখন তিনি তাকে 'আবদ' শব্দ দিয়ে ডাকেন। তার ইবাদাত 
বন্দেগীই তার মর্যাদা বৃদ্ধির কারণ হিসেবে বিবেচিত হয়। ঠিক এভাবে 
যখন কারো নিন্দা ও বদনাম করা হয় তখন তার উপর আল্লাহর ইবাদাতের 
হক আদায় না করার অপরাধকেই এর কারণ হিসেবে বলা হয়। এ 
ব্যাপারটিকে কুরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণ করার চেষ্টা করা 
হয়েছে। আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সকলকেই এ 
“ইবাদাত'-এর নির্দেশ দিয়ে পাঠিয়েছেন । প্রত্যেক নবীই তার দাওয়াতের 
সুচনায় উন্মতকে ইবাদাত করার নির্দেশ দানের মাধ্যমেই শুরু করেছিলেন। 


ইবাদাতের এ নিগুঢ় তাৎপর্য স্পষ্ট হয়ে যাবার পর একথাটিও 
স্পষ্টভাবে বুঝে নেয়া দরকার যে, এ আকাজিক্ত গুণটি লাভ করার মধ্য 
দিয়ে মানুষের মধ্যে একটা বিরাট পার্থক্য সূচিত হয়। আর এ পার্থক্য 
প্রকৃতপক্ষে ঈমানের পার্থক্যকে প্রকাশ করে । ইবাদাতের স্তর এবং সিফাতে 
কামালের দিক থেকে মানুষ দুটি বড় শ্রেণীতে বিভক্ত ৷ 


একটি হলো বিশেষ শ্রেণী। 
আর অপরটি হলো সাধারণ শ্রেণী । 


এরই ভিত্তিতে বিশ্বপ্রতিপালকের সাথেও সকল মানুষের সম্পর্ক এক 
রকম নয়। বরং এক্ষেত্রেও স্তরগত পার্থক্য হওয়াই জরুরী । কোথাও এ 
হবে মামুলী ধরনের । আবার কোথাও হবে বিশেষ ধরনের । দুঃখের বিষয় 
নিরেট তাওহীদ ও সত্যিকারের ইবাদাতের পতাকাবাহী লোকেরাও সুক্ষ 
শিরক থেকে মুক্ত থাকতে পারেনি। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এরশাদ করেছেন ঃ 


ইবাদাতের মর্মকথা - ৫৯ 
৮১০ 1319৮৮৯০০৮1] 880 38 41315 4550525৮০৪০] 
৬১৯১] ডে. bi 


“ধ্বংস হয়েছে দেরহামের দাসরা! ধ্বংস হয়েছে দীনারের দাসরা! 
ংস হয়েছে মখমলের দাসরা! ধ্বংস হয়েছে কালো চতুর্ভূজ কাপড়ের 
দাসরা! ধ্বংস হয়েছে সে এবং উপুড় হয়ে পড়েছে। ওদের অবস্থা এই 
যে, তাদের পায়ে কাটা বিধলে তারা তা বের করে না অর্থাৎ বিপদে 
পড়ে বিড়বিড় করতে থাকে, আর যখন কিছু পায় তখন তাতে মগ্ন ও 
তৃপ্ত হয়ে যায়। যদি কিছু না পায় তাহলে নারাজ হয়ে বসে 
থাকে ।”-বুখারী 


সত্য উদ্ঘাটনকারী আল্লাহর রাসূলের উচ্চারিত এসব শব্দের প্রতি 
লক্ষ্য করুন৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়ার 
উপায় উপকরণের পেছনে পড়ে থাকা মানুষকে দেরহামের দাস, দীনারের 
দাস বলে সম্বোধন করেছেন৷ তাদের জন্যে বদদোয়ার মতো বাক্য উচ্চারণ 
করেছেন। সাথে সাথে দৃষ্টান্তমূলক ভঙ্গিতে অর্থের পূজারী লোকদের নমুনা 
এঁকে এরশাদ করেছেন যে, তাদের খুশি ও না খুশীর মানদণ্ড হলো ধন- 
দৌলত ৷ কুরআন মাজীদেও মানব প্রকৃতির এ দুর্বল দিকগুলো চিহ্নিত করা 
হয়েছে। 


LHL Ca Ue GSU oka এ ৫5৮০ 23 
OA: LEO ahs ১৯101 [48 

“এসব মুনাফিকদের কেউ কেউ সদকা বন্টনের ব্যাপারে তোমার 
উপর অভিযোগাত্মক কটাক্ষ করে। যদি ওদেরকে সদকা থেকে কিছু 


দিয়ে দেয়া হয় তাহলে তারা খুশী থাকে। আর যদি কিছু দেয়া না হয় 
তাহলে সাথে সাথেই অসন্তুষ্ট হয়ে যায়।”-সূরা আত তাওবা ৪ ৫৮ 


মোটকথা তাদের খুশী অখুশী আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে হয় না। বরং 
তা হয় স্বার্থের ভিত্তিতে । আর তা মূলত তাদের প্রবৃত্তির লালসা পূরণ 
এবং দুনিয়ার স্বাদ আস্বাদন করা ছাড়া আর কিছু নয়। অথচ বান্দার 
বন্দেগীর দাবী হলো, সে নিজের সন্তুষ্টি ও অসস্তৃষ্টির ভিত্তিস্থাপন করবে 
আল্লাহর সন্তুষ্টির উপর ৷ নতুবা সে আল্লাহর বান্দাহ হবার দাবী করা 


৬০ ইবাদাতের মর্মকথা 


সত্বেও তার হক আদায় করতে পারবে না। তখন সে মুখে মুখে আল্লাহর 
বান্দাহ দাবী করবে বটে, কিন্তু কার্যত সে হবে প্রবৃত্তি, ধন-সম্পদ ও টাকা 
পয়সার দাস। | . 
একইভাবে যে ব্যক্তি ক্ষমতার রূপের কিংবা অনুরূপ অন্য কোনো: 
জিনিসের প্রতি বিমোহিত ও প্রলোভিত হবে সেও ধন-সম্পদ পূজারীর 
মতই নিজের কাঙ্ক্ষিত জিনিসের পূজারী বলে গণ্য হবে। কারণ, যদি তার 
মনঙ্কামনা পূর্ণ না হয় তাহলে সে শোকে মুহ্যমান হয়ে পড়ে। এভাবে 
উপরোন্লিখিত এ ব্যক্তি যদি নবী সান্রান্্রাহ আলাইহি ওয়াসাল্লামের 


এরশাদ অনুযায়ী ধন-দৌলতের গোলাম হয় তাহলে এ ব্যক্তিকেও তার 


কাক্তিত জিনিসের গোলাম ও দাস বলে আখ্যা দেয়া হবে। কারণ বন্দেগী 
ও গোলামীর প্রকৃত অর্থই হচ্ছে হৃদয় মনের বন্দেগী ও গোলামী। যে 
জিনিসই মনকে নিজের গোলাম বানিয়ে নেয় মানুষ প্রকৃতপক্ষে তারই 
বান্দা ও গোলাম হয়ে যায়। এক কবি কতইনা উত্তম কথা বলেছেন। তিনি 
4 4 

০৮০ ০৩০১৩ ০৪ ০১৯ এশা 

_ “অল্পের তুষ্ট গোলাম যে, স্বাধীন সেই হয় 

গোলাম হয় স্বাধীন লোক লোভী যদি হয় ৷’ 


একথাটিই আর একজন কবি এভাবে বলেছেন ঃ 


G2 2101-2 


৫ ১১5৪ ০15 রি ১০০ Lk 
“অনুগত পেয়ে কামনা মোরে বানিয়েছে গোলাম, 
সংগী হলে তুষ্টি আমার নির্ঘাত স্বাধীন হতাম ৷' 
বেড়ী। গলাকে শৃংখল মুক্ত করার সাথে সাথে পায়ের বেড়ীও দূর হয়ে 
যায়।” 


তল ০ পাপ পল 


হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঃ 

EE El Ld Onl 0 (৭ 90 ৩৪ ০০০৯১ ০০৮] 
“হে মানুষেরা শুনে রাখো । লোভ হলো দারিদ্র আর বিমুখীনতা হলো 
প্রাচুর্য । তোমাদের কেউ যখন কোনো জিনিস হতে বিমুখ হয় তখন 
সে এ জিনিসের মুখাপেক্ষীহীন হয়ে যায় ।”-মেশকাত 


ইবাদাতের মর্মকথা ৬১ 


. এটা একটা বাস্তব ব্যাপার। মানুষের স্বভাব হলো সে যে জিনিস 
থেকে নিরাশ হয়ে যায়, সে জিনিস প্রাপ্তির আকাজ্ফা তার মন থেকে মুছে 
যায়। এরপর সে আর তার প্রতি লোলুপ দৃষ্টি দেয় না। আর এ ব্যাপারে 
সে কাউকে সাহায্যকারী হিসেবেও পেতে চায় না। এর বিপরীত সে যদি 
কোনো ব্যাপারে আশাবাদী হয় আর তার মন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, 
তখন সে তার জন্য পাগল পারা হয়ে যায় এবং সেটার মুখাপেক্ষী হয়ে 
যায়। মোটকথা মানবীয় স্বভাবের এটা একটি সাধারণ বৈশিষ্ট্য । ধন- 
সম্পদ, শান-শওকত, রূপ-সৌন্দর্যসহ যে ব্যাপারেই কথা বলো সবকিছুর 
কামনার মধ্যেই এ নীতিমালা কার্যকর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতের অসীয়ত করেছেন ঃ 


১: ০১:৯1 xd Sl ১550 2200 cre 2৭ 
“আল্লাহর নিকট রিযৃক তালাশ করো। তারই ইবাদাত করো এবং 
তারই শোকর আদায় করতে থাকো ।”-সুরা আল আনকাবুত £ ১৭ 


রিযুক ছাড়া তো কোনো উপায় নেই। প্রত্যেকেরই তা নিত্য 
প্রয়োজন । কোথাও না কোথাও তা অর্জন করতেই হয়। কোনো লোক যদি 
এ রিযৃক আল্লাহর নিকট তালাশ করে তাহলে সে আল্লাহ্‌র বান্দা হবে 
এবং তারই মুখাপেক্ষী হবে। আর যদি আল্লাহকে ছেড়ে কোনো সৃষ্টির 
কাছে রিযৃক তালাশ করে, তাহলে কার্যত সে তারই বান্দাহ হবে। তারই 
মুখাপেক্ষী হিসেবে সে চিহ্নিত হবে। 


সৃষ্টির কাছে চাওয়া নিষেখ - 

এ কারণে ইসলামের দৃষ্টিতে আল্লাহর কোনো সৃষ্টির নিকট কিছু 
প্রার্থনা নীতিগতভাবে হারাম ও নিষিদ্ধ । শুধু বেশী প্রয়োজনের সময় এ 
ব্যাপারে অনুমতি আছে। ভিক্ষা বৃত্তি নিষেধ হবার ব্যাপারে বেশ কয়েকটি 
হাদীস আছে। যেমন £ | 
০১০৫৯১০4০২1 786 ০1০ 08098 (9) 

Mee 5s 

(১) “যে ব্যক্তি মানুষের নিকট হাত পাতবে কিয়ামাতের দিন সে 

এমনভাবে উঠবে যে, তার মুখমণ্ডলে মোটেই গোশত থাকবে না ।”- 

বুখারী, মুসলিম 


অর্থাৎ খুবই অপমানকর অবস্থায় সে উঠবে । 


৬২ ইবাদাতের মর্মকথা 
Css Loli “ lls sels tis Cd 211 (*) 
46 

(২) “যে ব্যক্তি ধনী হওয়া সত্বেও কারো কাছে হাত পাতবে 
কিয়ামাতের দিন এ হাতপাতার দাগ তার কপালে প্রকট অথবা হালকা 
যখমরূপে প্রকাশ পাবে। অর্থাৎ হাতপাতার অবস্থা অনুসারে গভীর 
যখমের অথবা হালকা যখমের চেহারা নিয়ে সে উঠবে । গোটা 
মাখলুকের নিকট সে অপমানিত হবে ।”-তাবারানী 
০১০ ১8৪ i pass pl Ld OE ওঠা 51 হি ৬৯৪১ () 
(৩) “তিন ব্যক্তি ছাড়া আর সকলের জন্য কারো কাছে কিছু চাওয়া 
হালাল নয় । প্রথম, যে ব্যক্তি খণের দায়ে নিগৃহীত, দ্বিতীয়, যে গরীব 
ব্যক্তি ক্ষুধার তাড়নায় ভুলুষ্ঠিত, আর তৃতীয় হলো, খুনের অপরাধী, 


ূ রর 8112155555575551 all 
(8) “আল্লাহর কসম তোমাদের মধ্য থেকে যদি কেউ নিজের রশি 
উঠিয়ে নেয় এবং নিজের পিঠের উপর খড়ির বোঝা উঠিয়ে নেয় ও 
বিক্রয় করে এবং এভাবে যদি আল্লাহ তাআলা তার আত্মসম্মানকে 
ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত রাখেন, তাহলে তার জন্যে কারো নিকট 
হাতপাতা থেকে অনেক উত্তম ।”-বুখারী 
52125557152 
(৫) “যে ব্যক্তি কারো নিকট হাতপাতা হতে বিরত থাকে আল্লাহ 
তাকে প্রাচুর্য দান করেন। যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে আল্লাহ 


তাকে পবিত্র রাখেন। আর যে বিপদে ধৈর্যধারণ করে আল্লাহ তাকে 


ধৈর্যশীল বানিয়ে দেন। কাউকে এমন কোনো নেয়ামাত দেয়া হয়নি 

যা ধৈর্য হতে উত্তম ও বড় হতে পারে ।-বুখারী, মুসলিম 
৪21০১৯৪০3০০ 95055 95 ০১ ০০15৯ ১০৩৪ 0০09 
৫0০০০ ৭1০০০ ৪০০৯৪ ০৪ 4 


(৬) “এ (বায়তুল) মাল থেকে যদি তোমাকে কিছু দেয়া হয় আর এ 


তুমি নিজে প্রার্থনা করে যদি তা না চাও তোমার মনেও যদি তার 


ইবাদাতের মর্মকথা : ৬৩ 
জন্য কোনো আগ্রহ আগ থেকে না থাকে তাহলে তা তুমি গ্রহণ করো । 


যদি ঘটনা এমন না হয়, তবে এর থেকে তমি তোমাকে 
রাখো ।”-বুখারী, মুসলিম, নাসাঈ ২ 


মূলত অর্থ সম্পদে কোনো ক্রটি নেই বরং এর সম্পর্ক গ্রহণকারীর 
নিজের নফৃসের সাথে জড়িত। ধন-সম্পদ লাভের জন্য যদি তার মনে 
কোনোরূপ লোভ-লালসার সৃষ্টি না হয়ে থাকে তাহলে তা গ্রহণে কোনো 
দোষ নেই কারণ এভাবে তো তার আল্লাহর উপর নির্ভরতা অক্ষুণ্ণ থাকে। 
যদি কোনো ব্যক্তি নিজ মুখে চায় অথবা তার মনের গহীন কোণে যদি এ 
ব্যাপারে কিছু পাবার আগ্রহ লুক্কায়িত থাকে তাহলে একজন মু'মিন 
হিসেবে এ মাল স্পর্শ করা তার জন্য ঠিক হবে না। কেননা এখানে সে যে 
আল্লাহর দাস, তার সে বৈশিষ্ট্য পদদলিত হবার আশংকা আছে। 


উপরের আলোচনা থেকে বুঝা গেলো ইসলাম কারো কাছে কিছু 
চাওয়াকে পসন্দ করে না। শুধু প্রয়োজনের সময় বিশেষ ঠেকা বশত এ 
ব্যাপারে শিথিলতা আরোপ করা হয়েছে। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম তীর নিজের কিছু বিশেষ বিশেষ সাহাবার ক্ষেত্রে এ 
শিথিলতা আরোপ ও নিষেধ করে দিয়েছেন। তাঁদেরকে দৃঢ়তার পথ 
অবলম্বনের হেদায়াত দিয়েছেন যেনো কোনো সৃষ্টির কাছে হাত না 


ol Asis oll ols Busy 05855১৩০১০১] 55:08 8০০ 
5088 ০০6] 00৭ 221 চিনা 
গেলেও তিনি কাউকে বলতেন না যে, একটু উঠিয়ে দিন। তিনি 
বলতেন আমার বন্ধু আমাকে কারো কাছে কিছু না চাওয়ার জন্য হুকুম 
দিয়েছেন।” 
১০30৮ sold পল 11514177882 
£ 25 ৮ প15 As ocr or Zod ডি রী পপ বা 
৯০:১২, 4০01 ০৯ SG (৩, AE 153 01 885 EK | 


2 0% 


Me ob lb 0০৯১ 4১৪ 35 AL এ ১০ be 


ইবাদাতের মর্মকথা 


আনহু হতে বর্ণিত 
“সহীহ মুসলিমে আওফ বিন মালিক রাদিয়াল্লাহু 
হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবার 


পতল 


BG 


৬: CUE OEE LS db Onl S34 
“যখন তুমি খালি হাত হয়ে যাবে, দীড়িয়ে যাবে এবং তোমার রবের 
কাছেই মিনতি জানাবে ।”-সূরা আলাম নাশরাহ 

ফা EN ER EEE 
“আল্লাহর সমীপেই তার অনুগ্রহ (রিষ্ক) প্রার্থনা করো | 
৬৬:০৩:৫০] Bog 5111 ০139 
“আল্লাহর কাছেই রিষ্ক অন্বেষণ করো ।”সূরা আল আনকাবুও ৪ ১৭ 
এ শেষ অংশটুকু হযরত ইবরাহীম খলিলুল্লাহর এরশাদ। এ বাক্যটির 
প্রতি লক্ষ্য করুন 8 - 351 411 ৬০ (১১৫6 বলেছেন কিন্তু 33711 1৯৯২৩ 
৭111 ১ বলেননি। 


০ ৪৬ আগে ব্যবহার করে রিয্ক 
কারণ «£॥| ১২০ আল্লাহর কাছে শব্দটিকে 
যার কাছে চাইতে হবে তার দিকটাকেই বিশেষভাবে তুলে ধরাই হলে সর 


রং শুধু আল্লাহর 
ৃষ্টিভঙ্গি। অর্থৎ গায়রুল্লাহর কাছে রিয্ক চেয়ো শা 
কাছেই রিষক তালাশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্া 


হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নসীহত করতে গিয়ে এরশাদ 


| , ৮৮ ৩ ৩ dd লা 
LL ১২06 ০2115094101 9০ dls HL 


ইবাদাতের মর্মকথা ৬৫ 


“যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছেই তা চাও। আর সাহায্য যদি 
কারো কাছে চাও তা হলে তা আল্লাহর কাছেই চাও |”: 


এ দুটি জিনিসের প্রথমটি হলো তার রিযৃক বা জীবিকা ইত্যাদি যা 
জীবন ধারণের জন্যে প্রয়োজন । 


হিফাজত করা। | 


এ দুটো ব্যাপারেই ইসলামের শিক্ষা হলো-_এ দুটো জিনিস যখনই 
চাইবে তখনই আল্লাহর কাছে তা চাইবে। প্রয়োজনের সময়ও তার কাছেই 
হাত পাতবে। আর বিপন্ন অবস্থায়ও তার কাছেই ফরিয়াদ করবে । হযরত 
ইয়াকুব আলাইহিস সালামের উন্নত চরিত্রও আমাদের চোখের সামনে 
বিদ্যমান। নিজের পুত্রের বিরহ ব্যথা যখন আর সহ্য হচ্ছিল না, দুঃখের 
কষ্টে আপনা আপনিই মুখ নড়তে আরম্ভ করলো এবং শব্দ বেরুতে 
লাগলো ৪ 


Nadas ed MNES ELLE 
“আমি আমার আহাজারী ও মনোবেদনা শুধু আল্লাহর কাছেই 
নিবেদন করবো ।”-সূরা ইউসুফ £ ৮৬. 


কুরআন মাজীদে আল্লাহ তা“আলা “হিজরে জামীল'-এর উল্লে 
করেছেন উন্নত চরিত্রের পরিচয় হিসেবে । ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় 
বলেছেন ৪ | 


“হিজরে জামীল’ এর অর্থ কাউকে কোনো কষ্ট দেয়া ছাড়া নীরবে তার 
কাছ থেকে কেটে পড়া । 


এবং ‘সফহে জামীল’ এর অর্থ হলো, কপাল ও ভ্রু কুঁচকানোর বিরক্তি 
দেখানো ছাড়াই কাউকে মাফ করে দেয়া । 


এবং “সবরে জামীল' অর্থ হলো কোনো প্রকার অভিযোগ ছাড়াই 
বিপদ-আপদ সয়ে যাওয়া । | 


হযরত ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহিমাতুল্নাহ আলাইহিকে 
একবার রোগ শয্যায় একথা শুনানো হয়েছিলো__ 


৫- 


৬৬ ইবাদাতের মর্মকথা 


ইমাম তাউস রাহেমাহুল্লাহু রোগীর আহ! উহ! শব্দ মুখ থেকে উচ্চারণ 
করে কাতরানোকে অপসন্দ করতেন। তিনি বলতেন, এটা হলো মাখলুকের 
কাছে অভিযোগ । একথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল রোগশয্যায় 
কাতরানো বন্ধ করে দিলেন। মৃত্যু পর্যন্ত তার মুখ থেকে আর এ আহ! 
উহ! শব্দ, কোনো দিন বের হয়নি। 


এখন বাকী রইলো বিপদ মুসীবতে আল্লাহ তা'আলার দরবারে 
মনের কোনো মিনতি অভিযোগ আকারে নিবেদন করা । এটা কিন্তু সবরে 
জামীলের বিপরীত কিছু নয়। একথার প্রমাণ হযরত ইয়াকুব আলাইহিস 
সালামের .আগে বর্ণিত বাক্যগুলোতে বিদ্যমান। একদিকে তিনি বলেছেন 
১০৯ ১২০৭ এবং এর পরপরই তিনি বলেছেনঃ ৃ 
alll ABS পি ১৫৪ এ 
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাযে সূরা ইউসুফ, সূরা 
ইউনুস ও সূরা আন নাহল, তিলাওয়াত করতেন । এসব আয়াতে | 3) 


(1 ১4 পৌছলে তিনি কেঁদে ফেলতেন। তার কাদার শব্দ শেষ কাতার 
. পর্যন্ত শুনা যেতো। 


হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেন__“হে আল্লাহ ! সব 
প্রশংসা একমাত্র তোমারই প্রাপ্য । তুমি আমাদের মনের কাকুতি শুনার 
একমাত্র অধিকারী । তুমিই আমাদের ভরসাস্থল, তুমিই আমাদের ফরিয়াদ 
শ্রবণকারী। তোমার উপরই আমাদের ভরসা । আমাদের শক্তি ও 
অনুপ্রেরণার তুমিই একমাত্র উৎস। 


তায়েফের সেই ময়দানে দুষ্ট দুরাচার জাহিলরা রাহমাতুন্পিল 
আলামীনের সাথে যে হৃদয়হীন দুব্যর্বহার করেছিলো তাতেও তার পাক 
যবান দিয়ে একথাগুলো বের হয়ে আসতে শুনা গিয়েছিলো । 


“হে আমার আল্লাহ্‌! আমার অপারগতা, আমার অসহায়তা, আমার 
অক্ষমতার অভিযোগ তোমার নিকটেই আবেদন, করছি। তুমিই 
অসহায়ের সহায় । তুমিই আমার রব।” 


এসব ঘটনা ও বিশ্লেষণের আলোকে এ সত্য কোনো আলোচনার 
অপেক্ষা রাখে না যে, আল্লাহর দরবারে নিজেদের অভাব অভিযোগ পেশ 
করা এবং নিজেদের বিপদ আপদের কথা বলা নিষেধ নয়, খারাপও নয়। 
বরং এমন এক কাজ যার আদেশ দেয়া হয়েছে। শরীআতের দৃষ্টিকোণ 
থেকে যা পসন্দনীয় কাজ। আল্লাহর যে বান্দা তার প্রয়োজন পূরণের জন্য 


ইবাদাতের মর্মকথা ৬৭ 


তার দয়া ও অনুগ্রহের যত বেশী প্রত্যাশী হবে বান্দাহর বন্দেগী ততবেশী 
মজবুত ও একনিষ্ঠ হবে। গায়রুল্লাহ থেকে তার অমুখাপেক্ষিতা দৃঢ় ও 
পরিপূর্ণ হবে। যেভাবে কোনো মাখলুকের কাছে কিছু চাওয়া ও তার প্রতি 
আকর্ষণ অনুভব করা তার গোলাম হবার প্রমাণ, তেমনি তার থেকে কিছু 
পাবার আশা না করা ও তার প্রতি কোনো আকর্ষণ অনুভব না করা তার 
থেকে মনের বিমুখতার প্রমাণ। ঠিক এভাবে নিজের স্রষ্টা ও জীবিকাদীতার 
প্রকৃত নেয়ামতের প্রতি প্রত্যাশী ও আকৃষ্ট হওয়া তারই গোলামী ও 
বন্দেগীর নিদর্শন। মানুষের হৃদয় আল্লাহর কাছে চাওয়া ও তার প্রতি 
মুখাপেক্ষী হওয়া থেকে ফিরে থাকা প্রকৃতপক্ষে তাকে উপেক্ষা করারই অর্থ 


বহন করে। Institute for Community Development 


যারা নিজেদের ইচ্ছা আকাভ্কা ও আকর্ষণকে নিজের সৃষ্টা থেকে 
বিচ্ছিন্ন করে, তারা মূলত তা অন্য কোনো মাখলুকের সাথে জুড়ে দেয় । 
জুড়ে দেয় এমনভাবে যে, তাকেই নিজের আশা আক্কাঙ্কার কেন্দ্রবিন্দু 
বানিয়ে নেয় । আর তার উপরই নিজের আশা-ভরসা ও নির্ভরতার প্রাসাদ 
গড়ে তোলে। যেমন কেউ এরূপ প্রাসাদ নির্মাণ করে নিজের রিয়াসাত, 
নিজের হুকুমাত, নিজের বাহিনী, নিজের দাস-দাসীর উপর ৷ অন্য এক 
উপর । তৃতীয় এক ব্যক্তি স্বীয় ধন-সম্পদের পাহাড়ের উপর ৷ চতুর্থ আর 
এক ব্যক্তি নিজের কোনো মনিব, কোনো শাসক, কোনো মাখদুম, কোনো 
পীর, কোনো মুরশীদ ও এভাবে অন্যান্য বুযুর্গের প্রতি ফানা হয়ে যায়। 
অথচ সে যার উপর নির্ভর করে এবং যার জন্য “ফানা' হয়, তার নিজের 
তো ফানা হওয়াটা নিশ্চিত ব্যাপার । | 

এজন্যই আল্লাহ তাআলা তার বান্দাহদের হেদায়াত ও নসীহত 
করেছেন ঃ | 


১৩০১১3০১০০০ SSH I 
০/, : 00311 0172 

“নির্ভর করো সেই শক্তির উপর যিনি জীবন্ত । যে শক্তির কোনো ক্ষয় 
নেই। প্রশংসার সাথে তার পাক পবিত্রতা বর্ণনা করো। আর তিনিই 
তার বান্দাহদের ক্রটি-বিচ্যুতি সম্পর্কে অবহিত থাকার জন্য যথেষ্ট ।” 
সূরা আল ফুরকান ৪ ৫৮ . 


৬৮ ইবাদাতের মর্মকথা 


এটা একটা অনস্বীকার্য সত্য, যে ব্যক্তির হৃদয়ই কোনো সৃষ্টির দিকে 
প্রত্যাশার সাথে ঝুঁকে পড়বে এ অর্থে যে, তার সংকট সময়ে সে কাজে 
' আসবে অথবা তার কাছ থেকে জীবিকা সংগ্রহ করবে, অথবা তাকে সত্য 
ও সঠিক পথপ্রদর্শন করবে ; তাহলে এমন ব্যক্তি সম্পর্কে তার অন্তরে 
অবশ্যি একটা ভক্তি মর্যাদার সৃষ্টি হবে। সে তার সামনে অসহায়ের মতো 
মাথা নুইয়ে থাকবে । পরিশেষে এ ধ্যান-ধারণা ও এ ধরনের অসহায় 
ভাবের কারণে তার মধ্যে তার গোলামী ও বন্দেগী করার অবস্থারও সৃষ্টি 
অবশ্যই হবে। যদিও বাহ্যদৃষ্টিতে সে তার আমীর, নেতা, মনিব ও 
হুকুমদাতাই হোক না কেন। কারণ হাকিম বাহ্যিক দিকে দেখে তো 
সিদ্ধান্ত. ও বিচার ফায়সালা করে না বরং-তথ্যের ভিত্তিতে তা করে। এ 
বিরাট সত্যকে বাস্তব দৃষ্টান্তের দ্বারা বুঝুন। আমরা দেখছি, যখন কোনো 
ব্যক্তি কোনো সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়, শরীআতের দৃষ্টিতে সে নারী 
তার স্ত্রীই হোক না কেন এরপরেও তার হৃদয় তার তরে বন্দী হয়ে থাকে । 
তার খুশীমত সে তাকে নাচায়। অথচ স্বামী হিসেবে সে বাহ্যতঃ তার 
মুরবিব ও মনিব। কিন্তু প্রকৃত প্রস্তাবে সে পুরুষ তার হুকুম বরদার ও 
আজ্ঞাবহ । বিশেষ করে পুরুয়ের প্রেম ভালোবাসার কথা সে যখন বুঝে, 
সাথে সাথে একথাও বুঝে যে, তার বিচ্ছেদ ওর জন্য অসহ্য । আর যাই 
হোক তাকে ছেড়ে অন্য কোনো নারীর সান্নিধ্য লাভ করার কল্পনাও তার 
জন্য. দুঃসাধ্য । ফলে সে তার উপর এমন শাসকের ভূমিকা গ্রহণ করে 
যেমন কোনো যালিম ও একনায়ক মনিব তার ক্রয় করা ও অসহায় 
দাসদাসীর উপর করে থাকে । বরং সে এর চেয়েও শক্ত করে কষে ধরে। 
কারণ মনের বন্দী শরীরের বন্দী হতে এবং মনের গোলামী দেহের গোলামী 
হতে অনেক বেশী শক্তিশালী হয়ে থাকে । যদি একজন মানুষের দেহ 
গোলামীতে বন্দী থাকে কিন্তু তার হৃদয় থাকে বন্দী জীবনের প্রতিক্রিয়া 
থেকে মুক্ত, তাহলে তার কোনো পরোয়া থাকে না। বরং কোনো কোনো 
সময় এ বন্দী জীবন হতে মুক্তিও মিলে যায়। কিন্তু দেহ-রাজ্যের বাদশাহ 
“মন’-এর উপর যখন এ বিপদ এসে পড়ে. এবং সে কোনো গায়রুল্লাহর 
হাতে বন্দী হয়। অথবা হালকা গোলামীর মধ্যে আটকে যায় তাহলে সে 
হয় প্রকৃত গোলাম । এ গোলামীই প্রকৃতপক্ষে অবমাননাকর এবং 
ইবাদাতের আয়নায় ধরা পড়ার যোগ্য হৃদয় মনের গোলামী হলো সেই 
জিনিস যার ভিত্তিতে পুরস্কার ও শাস্তি নির্ধারিত হয়। বস্তুত তোমরা 
কয়েদ করে রাখে অথবা কোনো ফাসিক তাকে জোর করে গোলাম বানিয়ে 


ৃ ইবাদাতের মর্মকথা ৬৯ 
নেয় তাহলে এ জিনিস তার দীন ও ঈমানের ব্যাপারে কোনো ক্ষতি সাধন 


করে না।যদি সে এ গোলামী জীবনের ভেতরও দীনের দাবীসমূহ 


যথাসাধ্য পূরণ করতে থাকে । এভাবে একজন মুসলমান যদি প্রকৃতই 
কারো গোলাম হয় আর সে আল্লাহর হকসমূহও পালন করে চলে এবং 
নিকট দ্বিগুণ প্রতিদান মওজুদ আছে। এমন কি কোনো মুসলমান যদি 
কাফিরের অধীনে পড়ে কুফরী কালাম পর্যন্ত বলতে বাধ্য হয় এবং তার 
ঈমান যদি অটল থাকে, তবে তিনি ইসলামের উপরই প্রতিষ্ঠিত থাকবেন । 
এর রিপরীত যদি কারো দেহ নয় বরং তার মন কোনো সৃষ্টির গোলাম 
বনে যায়, তাহলে এ কাজ সরাসরি তার ঈমানকে ধ্বংস করে দেয়। 
বাহ্যতঃ সে যদি একটি সাম্রাজ্যের শাসকও হয় তাতেও কোনো ফল হবে 
না। কেননা আযাদী ও গোলামী মনের উপর নির্ভরশীল, দেহের উপর 
নয়। যেমন ধন-সম্পদের প্রাচুর্ষের উপর ধনী হওয়া নির্ভরশীল নয়। বরং 
প্রাচুর্য মনের উপর নির্ভরশীল ৷ প্রকৃত প্রস্তাবে মনের প্রাচূর্যই প্রকৃত প্রাচুর্য । 


এতো গেলো সেই লোকদের মধ্যকার প্রেমের কথা, শরীআতের 
দৃষ্টিতে যাদের মধ্যকার ভালোবাসা মুবাহ। এবার আলোচনা করা যাক 
প্রেমের আরেকটি ধরন সম্পর্কে। তাহলো, কারো মন পর-নারী অথবা 
কোনো সুন্দর যুবকের ভালোবাসায় নিমগন হয়। সে তার প্রেমের বেদীমূলে 
তার সারা দেহ ও মন উজাড় করে দেয়। এরূপ প্রেমের পরিণতি কঠিন 
আযাব ছাড়া আর কিছু নয়। এসব লোক হতভাগা । এরা আল্লাহর রহমত 
হতে সবচেয়ে দূরে এবং আযাবের সবচেয়ে নিকটবর্তী । কেননা কোনো : 
অপরূপ প্রেমিক যতক্ষণ ওই রূপের ধ্যান-ধারণায় ডুবে থাকে এবং তার 
পূজারী হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার হৃদয় মন যে অসংখ্য খারাপ কাজ ও 
খারাপ খেয়ালের বধ্যভূমী হয়ে থাকে তা কে জানে । যদি ধরে নেয়া হয়, 
এ ব্যাপারে সে কোনো বড় গুনাহে লিপ্ত হওয়া হতে বেঁচেও থাকে তবুও 
প্রিয়তমার কল্পিতরূপে তার হৃদয়-মন সবসময় ডুবে থাকার মধ্যেই তার 
অনিষ্ট নিহিত। এর চেয়েও সহজ রথা হলো যে, সে কোনো বড় থেকে 
বড় গুনাহ করে ফেলে আবার তার থেকে এমনভাবে তাওবা করে যে, এ 
গুনাহ হতে তার মন একেবারেই পবিত্র হয়ে যেতে চায়। এ ধরনের অতি 
লোভী ও রূপের পৃজারীদের অবস্থা মাস্তান ও বেহুশ লোকের মত বরং 
তার চেয়েও বেশী খারাপ হয়। কারণ বেহুশের কোনো কোনো সময় হুশ 
ফিরেও আসে কিন্তু প্রেমের নেশাচর নেশাগ্রস্থতা হতে এক মুহূর্তের জন্যও 


মুক্তি পায় না। 


৭০ ইবাদাতের মর্মকথা 


এ রূহানী বিপদের ব্যাপারে সবচেয়ে বড় ও শেষ দুর্ভাগ্য হলো এসব 
লোকের মন আল্লাহ্‌র যিকির ও ফিকির থেকে একেবারেই খালি হয়ে যায় 
এবং ঈমানের স্বাদ অনুভব করা হতে তারা বঞ্চিত হয়ে যায়। মানুষের 
হৃদয় যদি ঈমানের ব্যাপারে সরল-সহজ হতো ও আল্লাহর ইবাদাতের 
মজা পেতো তাহলে তাদের মনে এর চেয়ে বেশী মজা ও আকর্ষিত জিনিস 
আর কিছুতেই পরিলক্ষিত হতো না। কারণ এটা হলো মানুষের স্বভাব। 
মানুষ কোনো প্রিয় জিনিসকে তখনই পরিহার করে যখন তার দৃষ্টিতে এর 
চেয়ে অধিক প্রিয় কোনো জিনিস সে দেখতে পায়। অথবা এ ব্যাপারে 
তাকে আরো কোনো ক্ষতি অথবা মুসীবতে ফেলে দেবার আশংকা দেখা 
দেয়। অতএব কোনো ভুল ও অনিষ্টকর ভালোবাসা থেকে মানুষের মনকে 
শুধু আল্লাহ্‌র প্রতি খাটি ভালোবাসাই মুক্ত করতে পারে। অথবা কোনো 
বড় ক্ষতির আশংকা প্রকট হয়ে দেখা দিলেই আল্লাহ প্রেমে নিবিষ্ট হতে 
পারে। আর এই আল্লাহ প্রেমের কারণেই হযরত ইউসুফ আঃ কঠিন 
পরীক্ষায় বিজয় লাভ করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ 
আলাইহিস সালামের পবিত্রতার রহস্য সম্পর্কে এরশাদ করেন £ 


oul 21585518555 


“এরূপই ঘটল যাতে আমরা ইউসুফকে পাপ ও নির্লঙ্জতা হতে 
বাঁচিয়ে নেই। নিশ্চয়ই সে ছিলো আমার বাছাই করা বান্দাদের 
একজন ।”-সূরা ইউসুফ £ ২৪ 


বুঝা গেলো, আল্লাহ তাআলা মানুষের মনকে কোনো খারাপ কাজ 
অর্থাৎ কোনো অসঙ্গত পদ্ধতিতে মানব ক্ূপ-সৌন্দর্যের আকর্ষণে ফেঁসে 
যাওয়া হতে বাচিয়ে রাখেন। ঈমানের নিষ্ঠার কারণে তাকে গর্হিত কাজ 
হতে: হিফাজত করেন। এ কারণেই মানুষ যখন আল্লাহর বন্দেগীতে 
সত্যিকারের মজা পায় না তখনই তার নফ্স তাকে খাহেশের দাসে 
পরিণত করে এবং সে তার সামনে অসহায় হয়ে পড়ে। কিন্তু সে যখন 
একবার ইবাদাতে নিষ্ঠার মজা পেয়ে যায় এবং এর প্রভাব হৃদয় মনে বসে 
যায় তখন কোনো আকর্ষণ ছাড়াই নফ্‌সের খাহিশ তার নিকট আত্মসমর্পণ 
করে বসে, 80550955575 
দেখতে পাই $ | 


5554510-1141715 58107152455 
“নিসন্দেহে নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে ৷. 
আল্লাহর ম্মরণই সবচেয়ে বড় বিষয় ।”-সুরা আল আনকাবৃত 8 ৪৫ 


ইবাদাতের মর্মকথা ৭৯ 
অর্থাৎ নামাযের উপকারিতা দু’ ধরনের ঃ 
এক. স্বভাবগত গৰ্হিত কাজের (ফাহশা ও মুনকার) অপনোদন। দুই. 
স্বভাবগত প্রিয়বস্তু (আল্লাহর স্মরণ) অর্জন। উদ্দেশ্যের দিক দিয়ে 
দ্বিতীয়টি প্রথমটির থেকে অধিক উত্তম। কেননা আল্লাহর স্মরণ ও তার 
ইবাদাতই হলো মূল উদ্দেশ্য আর খারাপ ও অপসন্দনীয় কাজ থেকে 
নিজেকে বাঁচিয়ে রাখা এ পথের একটি আবশ্যকীয় স্তর। অথবা এ 
কথাটাকে এভাবে বলা যেতে পারে যে, এটা উদ্দেশ্য হাসিলের একটি 
সিঁড়ি। এজন্য কুদরতীভাবে এর অবস্থান দ্বিতীয় স্থানে হবে। মানুষের মন 
এমন এক জিনিস যা জন্মগতভাবে সৎ, সত্যনিষ্ঠ ও সত্য সন্ধানী । এ 
কারণে যখন খারাপ কাজের ধারণা তার সামনে পেশ করা হয় তখন সে 
তাকে দূরে ঠেলে দিতে চেষ্টা করে। কেননা খারাপ কাজ ও খারাপ চিন্তা 
তাকে এভাবে ধ্বংস করে দেয় যেমন আগাছা ও ঘাস শস্যকে ঢেকে 
চিত নি 


“যে নিজের নফ্সকে পরি করেছে সে নিঃসন্দেহে কামিয়াব 
হয়েছে। আর যে নফসের খাহিশ পূরণ করেছে সে ব্যর্থ হয়েছে।” 


০১৪ :51531025 2100 245 0455 ০ পরা ৪ 
“কল্যাণ লাভ করল সে, যে পরিশুদ্ধি অবলম্বন করলো এবং নিজের 
প্রভুর নাম স্মরণ করলো, নামাযও পড়লো ।”-সুরা আলা 8 ১৪-১৫ 

০145 1১205 9৪০০ ১০ ৮০০৪০৪৮৬০৪৪ 
“হে নবী! মুমিনদের বলুন, তারা যেন তাদের চোখ বাঁচিয়ে চলে 


এবং নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে । এটাই তাদের জন্য 
পবিভ্রতম নীতি ।”-সুরা আন নূর £ ৩০ 

যারে নধর ধোন 
“যদি তোমাদের প্রতি আল্লাহর ফযল ও রহমত না থাকতো তাহলে 
তোমাদের কেউই পরিশুদ্ধ হতে পারতো না।”-সুরা আন নূর £ ২১ 
লক্ষ্য করুন, আল্লাহ তা“আলা কিভাবে “চোখ বাচিয়ে রাখা ও 


হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রবৃত্তির খাহেশ 
পূরণ করা হতে দূরে থাকা নফ্সকে পবিত্র রাখার একটি মৌলিক অংশ 


৭২. ইবাদাতের মর্মকথা 


“নফসের পরিশুদ্ধির”একটি অর্থ হলো, নফ্সকে গর্হিত কথা ও কাজ, 
যুলুম, মিথ্যা, শিরুকসহ সকল খারাপ কাজ থেকে পবিত্র ও পরিশুদ্ধ রাখা । 


ওই ব্যক্তির অবস্থা রূপ ও সুন্দরের পূজারীর মতোই, যে রাষ্ট্রক্ষমতার 
মোহে নিমজ্জিত. হয়। পৃথিবীতে নিজের হুকুম জারী, নেতৃত্ব ও আধিপত্য 
বিস্তার করতে চায়। একটু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যাবে, এ 
ব্যক্তিও তার সহযোগী ও সাহায্যকারীদের হাতে বন্দী। যদিও প্রকাশ্যে সে 
তাদের নেতা ও শাসক বলে মনে হবে। কেননা সে তার উপর অবশ্যই 
নেতৃত্বের খোলস পরে বসে আছে। কিন্তু এ খোলসের আবরণে যে মন 
বিদ্যমান তা উল্টে ওই সহযোগী ও সাহায্যকারীদের ‘ডর-ভয়’ ও 
“আশা-নিরাশার' উপর নির্ভরশীল । এজন্যই দেখা যায়, তাদের জন্য সে 
_ তার ধন ভাণ্তীরের দরযা খুলে রাখে, তাদেরকে বড় বড় জায়গীরদারী দিয়ে 
দেয়। তাদের অনেক দোষ-ক্রটি দেখেও দেখে না। সে কেন এমন করে ? 
শুধু এজন্য করে যে, এর দ্বারা তারা তার হুকুম পালনের জন্য প্রস্তুত 
থাকবে । তার মনোবাঞ্চা অনুযায়ী কাজ করে যেতে ক্রটি করবে না। যদি 
তারা তা না করে তাহলে তার নেতৃত্ব ও হুকুম জারীর কাজ ব্যর্থ হবে। এ 
কারণে প্রকাশ্যেই এ ব্যক্তি তাদের নেতা ও সরদার তো বটে, কিন্তু 
অন্তরের দিক থেকে সেই বরং তাদের আজ্ঞাবহ দাস। 


সত্যিকার এ দু ধরনের লোকই একে অপরের গোলাম ৷ ভিতরে ভিতরে 
উভয়ের মধ্যেই উভয়ের গোলামী বা বন্দেগীর মানসিকতা বিদ্যমান । 
কেননা এ দুয়ের প্রত্যেকেই প্রত্যেকের মুখাপেক্ষী । এজন্য এরা সকলেই 
আল্লাহর ইবাদাতের প্রকৃত মর্ম অনবহিত। এ দু'জনের উপরে উল্লেখিত এ 
সহযোগিতা আল্লাহর স্বৈরাচারী নেতৃত্ব ও ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে 
যদি হয় তাহলে তাদের অবস্থা ওই দুই ব্যক্তি অসৎ উদ্দেশ্য অর্জন করা 
থেকে পৃথক কিছু নয়, যারা বদমায়েশী, রাহাজানি ও ছিনতাইয়ে একে 
অপরের সাহায্য করে। 

ধন-সম্পদের লোভী ব্যক্তিও এ ধরনের অবস্থার শিকারে পরিণত হয়। 
রূপের পাগল যদি রূপ-লাবণ্যের এবং ক্ষমতার .লোভী যদি তার সৈন্য- 
সামন্ত ও সিপাহসালারের পূজারী হয়, তাহলে এরাও নিজেদের জীবনকে 
ধন-সম্পদের বন্দেগী ও পূজারীর শিকারে পরিণত করে। 


একর অর্থ দুনিয়া ভ্যাপ নয় 
আমার এ আলোচনা থেকে কারো মধ্যে যেনো এ ভুল ধারণার সৃষ্টি 
না হয় যে, ইসলাম দুনিয়া ত্যাগ তথা বৈরাগ্যবাদের শিক্ষা দেয়। প্রকৃত 


ইবাদাতের মর্মকথা রর 


কথা হলো বস্তু ও পার্থিব জিনিস দুপ্রকার । কিছু জিনিস এমন আছে যা 
প্রাকৃতিকভাবেই মানুষের প্রয়োজন । যেমন, পানাহার, পোশাক-আশাক, 
ঘর-বাড়ী, স্বামী-স্ত্রী ইত্যাদি । একজন মু'মিন বান্দাও এ উদ্দেশ্যেই এসব 
জিনিস গ্রহণ করে থাকেন। কিন্তু এসব জিনিস গ্রহণ করার পদ্ধতি হলো, 
তা আল্লাহর কাছেই চাইতে হবে। এসব ব্যাপারে আল্লাহর দিকে রুজু 
হতে হবে। তা ছাড়াও যেসব মাল ও আসবাবপত্র যা মানুষ নিজের 
জৈবিক প্রয়োজন পূরণে কাজে লাগায় সে সবের অবস্থান তার নিকট ওই 
ঘোড়া বা ওই গাধার চেয়ে বেশী কিছু নয়, যার উপর সে আরোহণ করে 
অথবা ওই বিছানা যার উপর সে বসে। বরং ওই পাদানীর চেয়েও বেশী 
কিছু নয় যার উপর সে বসে নিজের প্রয়োজন সেরে নেয়। জীবন ধারণের 
এসব আসবাবপত্র তাকে এমন পাগল পারা করে দেয়নি যে, সে তারই 
হয়ে যাবে । এবং তার উপর-_ | | 

‘ix. : 0১৯০৩ ০১১০ ৯] 4০51955 ১১ a 5০০ 9) 

“যেমন যখন তার কোনো অনিষ্ট ও ক্ষতি হয় তখন হাহুতাশ শুরু 


করে দেয়। আর যখন কল্যাণ লাভ করে, তখন কৃপণ বনে যায়। তার 
অবস্থা এমনতর হয়ে যায় ।”-সুরা আল মাআরিজ ৪ ২০-২১ 


দ্বিতীয় হলো ওই সব জিনিস, যা মানুষের জন্য প্রকৃতিগতভাবে 
প্রয়োজনীয় নয়, প্রয়োজনের খাতিরেও প্রয়োজনীয় নয়।-এজন্য এ ধরনের 
জিনিসের পেছনে লেগে থাকা ও এগুলোর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর 
বান্দাহর কাজ হতে পারে না। এ সব জিনিসের সাথে যদি হৃদয়ের সম্পর্ক 
গড়ে উঠে তাহলে নিশ্চয়ই এ জিনিস তাকে নিজের গোলামে পরিণত করে 
ছাড়ে। 

কোনো কোনো সময় তো নিজের গৌলামীতে তাকে এমনভাবে 
ফীঁসিয়ে নেয় যে, সে তার জন্য গায়কুল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে 
পর্যন্ত শুরু করে। এমন হবার পর তার হৃদয়ে আল্লাহর খাঁটি বন্দেগী ও 
তার উপর তাওয়াকুল করার ভাব কোনো অবস্থায়ই বিদ্যমান থাকতে 
পারে না। বরং তখন সে পরিষ্কারভাবে একথা বলতে চায় যে, তার মধ্যে 
গায়রুল্লাহর বন্দেগী এবং গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল পরিপূর্ণভাবে না 
থাকলেও আংশিকভাবে তো অবশ্যই পাওয়া, যাবে ৮ এ রান রস 
আল্লাহর রাসূলের বাণী ৪ ১৯১৬|| ৮২০ ০০০১ "ধন-সম্পদের ং্‌ 
হয়েছে” এর প্রথম প্রমাণ |” এসব মানুষ নিসন্দেহে ধন-সম্পদ ও টাকা 
পয়সার বান্দাহ হয়ে থাকে, তা যদি সে আল্লাহর কাছেও চেয়ে থাকে। 


58 ইবাদাতের মর্মকথা 


কেননা আল্লাহর কাছে চাওয়ার পরও সে তার ফায়সালার উপর ধৈর্যধারণ 
ও শোকর করে না। বরং আল্লাহ তার মনমত দিলে সে খুব খুশী । আর তা 
নাহলে সে হয় অখুশী। আল্লাহর বন্দেগীর অর্থ কি এই ? আল্লাহর বান্দাহ 
তো সেই ব্যক্তি যে আল্লাহর খুশীতে রাী থাকে এবং আল্লাহর অখুশীতে 
অখুশী ও বেজার থাকে । ওই কাজকে পসন্দ করে, যে কাজ আল্লাহ ও তীর 
রাসূল পসন্দ করেন। ওই কাজকে ঘৃণা করে যে কাজ আল্লাহ ও ভার 


রাসূল ঘৃণা করেন। আল্লাহর বন্ধুকে বন্ধু ও আল্লাহর শত্রুকে শত্রু হিসেবে : 


গ্রহণ করে। এমন ব্যক্তিরাই পূর্ণ ঈমানের অধিকারী । ঈমানের মুয়াল্লিম 
হাদিয়ে কামেল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিরভাবে এ 
বিষয়টি পরিষ্কারভাবে এরশাদ করেছেন ৪ 


3:90 Hd Sl ls RY 57550) 
491 ৩21» 
(১) “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকেও ভালবেসেছে, 

সে ব্যক্তি ঈমানকে কানায় কানায় পূর্ণ করেছে।” 


ৃ «ll ৪ ০৯৯4) ll ৬৪ ১4501 Sx Gs! (২) 

(২) “ঈমানের সবচেয়ে মযবুত রজ্জু হলো মানুষ আল্লাহর জন্যই 

ভালোবাসবে এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করবে ।” 
ln SSL IRL Ll ett BEA 
SEAT 1 he Fs hed FEE on 
31145850122 1৮৫45৭11151 29) 31 ১৯৪১৪৫০৪৫৯১ 
2414০550128 
(৩) “যার মধ্যে তিনটি বিষয় বিদ্যমান থাকবে, সে ঈমানের স্বাদ 


আস্বাদন করবে। 
১. আল্লাহ এবং তার রাসূল তার নিকট সমগ্র পৃথিবীর চেয়ে বেশী 
প্রিয়। | 
২. যাকেই ভালোবাসে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে । 

. ৩. কুফরী হতে ফিরে আসার পর আবার কুফরীতে ফিরে যাওয়াকে 
আগুনে ঝাঁপ দিয়ে পড়ার মত অপসন্দ করে।” 


ইবাদাতের মর্মকথা ৭৫ 


কেউ যখন ঈমানের এ সোপানে পৌছে যাবে তখনই সে নিজের 
পসন্দ ও অপসন্দকে আল্লাহ তা“আলার সন্তুষ্টি ও অসক্তুষ্টির ভিত্তিতে গড়ে 
তুলতে পারবে। এ সময় দুনিয়ার সব জিনিস হতে আল্লাহর রাসূল 
সান্নান্নাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রিয় হবে। আর আল্লাহর সৃষ্টি 
জগতের কাউকে সে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে । 
অন্য কোনো উদ্দেশ্যে তা করবে না। এভাবে আল্লাহর সৃষ্টিজগতের 
কাউকে ভালোবাসা প্রকৃতই আল্লাহকে ভালোবাসারই শামিল। বরং তার 
পরিপূর্ণতার একটি দিক। ভালোবাসার এটাই নিয়ম। . 


এর থেকে আল্লাহর নবী এবং অলীদের ভালোবাসার কথা বুঝা যায়। 
এসব বুষুর্গদের তারা শুধু এ জন্য ভালোবাসে যে, তারা আল্লাহ তা'আলার 
পসন্দনীয় পথের দিকে আহবান জানায় । তাই তাদেরকে ভালোবাসা 
আল্লাহকে ভালোবাসার অন্তর্ভুক্ত । কারণ তাদেরকে তো আল্লাহর জন্যেই 
ভালোবাসা হয়, ব্যক্তিগত কারণে নয়। কুরআন মজীদে এরশাদ হচ্ছে ৪ 


পপ - 


০৫০ ৯১০1 ০১০৬০] ৬০ ly ২৯৯3৯941401 05 yh 
of : sla Oca 


“অচিরেই আল্লাহ এমন অনেক লোকের আবির্ভাব ঘটাবেন যারা হবে 
আল্লাহর প্রিয়, আল্লাহ হবেন তাদের প্রিয় । তারা মুমিনের প্রতি নম্র 
বিনয়ী হবে এবং কাফিরদের প্রতি হবে অত্যন্ত কঠোর ।” 

-সূরা আল মায়েদা ৪ ৫৪ 


বুঝা গেলো, মুমিন ও আল্লাহ ওয়ালাদের সাথে নম্তা-জদ্রতা, ভালো 


ব্যবহার করা আল্লাহকে ভালোবাসারই অন্তর্ভুক্ত এবং তারই এক প্রাকৃতিক 
দাবী। এ বাস্তব অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এরশাদ করেছেন ৪ 


YN: ole dl LES ০১6 20 02 018 
“(হে রাসূল!) বলো, তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস 
তাহলে আমার অনুসরণ করো । আল্লাহ তোমাদেরকে তার প্রিয় বান্দাহ 
হিসেবে কবুল করে নেবেন।”-সুরা আলে ইমরান ঃ ৩১ 


এর কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেইসব 
কাজ করারই হুকুম দেন আর নিজেও তা করেন, যেসব কাজ আল্লাহ 


৭৬ ইবাদাতের মর্মকথা 


পসন্দ করেন। তিনি ওই সব কাজ থেকে বিরত রাখেন ও নিজেও বিরত 
থাকেন যেসব কাজ আল্লাহর অপসন্দ। তাই যে ব্যক্তি আল্লাহকে 
ভালোবাসার দাবী করবে তার জন্যে রাসূলকে অনুসরণ করা আবশ্যক । 
‘গায়েব’ ও ‘হাজির’ সম্পর্কে তিনি যেসব খবর দিয়েছেন তা হৃদয় দিয়ে 
সত্য বলে মানতে হবে। তার এক একটি হুকুমের সামনে সানন্দে মাথা 
নত করতে. হবে। বাস্তব জীবনে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে 
রাসুলের অনুসৃত নীতি দেখে নিতে হবে। যে ব্যক্তি এভাবে কাজ করেছে 
সে-ই আল্লাহকে ভালোবাসে এ দাবীতে সঠিক ও পরীক্ষায় সফল হলো। 
পরিণতিতে এ ব্যক্তি আল্লাহর ভালোবাসা প্রাপ্তিতে ধন্য হবে। 


আল্লীহনে ভাল্লোবাত্নান্র শুকৃত নিদর্শন 

দুটি জিনিসকে আল্লাহ তা“আলা তার ভালোবাসার নির্দশন হিসেবে 
চিহ্িত করেছেন। 

১. রাসূলের ইত্তেবা. ও 

২. জিহাদ ফি সাবীলিল্লাহ 

জিহাদ ফি সাবীলিল্লাহর অর্থ ঈমান ও আমলে সালেহ হাসিল করার 
ব্যাপারে এবং আল্লাহর অপসন্দনীয় কাজ কুফর ও ফিস্ক এবং 
আল্লাহদ্ৰোহিতা ও নাফরমানিকে মিটিয়ে দেবার জন্য নিজের সমগ্র শক্তি 
ও চেষ্টা প্রচেষ্টাকে নিয়োজিত করা । আল্লাহ তা'আলা এরশাদ করেছেন ঃ 


# “our of feo পপ 02 2 Hour Sof fo Lo 2 0d or rd or 0 of 
Jl Et es KD ES PS 5৪৩৫ ০0 9491 0 


পি ০:০৫ % ০ MAE EEC পপ SEE 2 ত০৪2০০০% 
rl ৮৫২১-০১১ ১৪০৪ [৯১1৫ ০৪৮৯০ 830৯9 LAgaid ial ৪ 


৮৯১০ 1111 5005 ০২৯1১০5২০৪৪ 455 5৪ sass “ll 
“(হে নবী!) ওদেরকে বলোঃ তোমাদের মাতা-পিতা, তোমাদের 
আত্মীয়-স্বজন, তোমাদের ওই. ধন-সম্পদ যা কামাই করে রেখেছো, 
তোমাদের ওই ব্যবসা-বাণিজ্য যা মন্দা হয়ে যাবার ভয় করো, 
তোমাদের সেই ঘরবাড়ী যা তোমাদেরকে সম্মোহিত করে রেখেছে, 
এসব যদি তোমাদের নিকট আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর 
রাহে জিহাদ করা থেকে বেশী প্রিয় হয়ে থাকে তাহলে (এ ব্যাপারে) 
আল্লাহর চূড়ান্ত ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো ।” 

-সূরা আত তাওবা ঃ ২৪ 


ইবাদাতের মর্মকথা রি 


লক্ষ্য করুন, যারা আল্লাহ, আল্লাহর রাসূল ও জিহাদ ফী সাবীলিল্লাহ 
হতে নিজেদের. পরিবার পরিজন ও ধন-সম্পদকে বেশী ভালোবাসে 
তাদেরকে আল্লাহ তা'আলা কত ভয়াবহ শাস্তির ধমক শুনিয়েছেন। 


পিস (সে) নিজে পরিষ্কার 
ভাষায় এরশাদ করেছেন $ 

8516554211০ 35৫1০০৯ ২৫৭ ০২০) ০৬৯৩৪ ৪৯৪ 

20515130051 lilly 

“সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন । তোমাদের কেউ মু'মিন 


হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান, তার 
পিতা-মাতাসহ অন্যান্য মানুষের চেয়ে বেশী প্রিয় না হবো।” 


HEEL A CLS roe CU 
LM EL 


এ 


“হে রাসূল! আমি আমার জীবন ছাড়া আর সকল জিনিস থেকে 
আপনাকে বেশী ভালোবাসি ৷” 


লক পটী 


RE Et HEE 
তোমার নিকট তোমার জীবন থেকেও বেশী প্রিয় হবো ।” 


একথা 2 


“আল্লাহ সাক্ষী হে রাসূল ! আপনি আমার জীবনের চেয়েও আমার 
নিকট বেশী প্রিয়” 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ৪ 
SHEL LON 
“এখন ঠিক হয়েছে, হে ওমর ।” 


বুঝা গেলো, পরিপূর্ণ ভালোবাসা সৃষ্টি করার জন্য প্রেমাম্পদের সাথে 
পরিপূর্ণ ভালোবাসার সঠিক জয্বা সৃষ্টি করতে হবে। পরিপূর্ণ ভালোবাসার 


৭৮ ইবাদাতের মর্মকথা 


অর্থ ও তার মানদণ্ড হলো নিজের পসন্দ ও অপসন্দ এবং নিজের 
ভালোবাসা ও শত্রুতা, প্রিয়তমের পসন্দ ও অপসন্দ এবং ভালোবাসা ও 
শক্রতার জন্যই হয়ে থাকে । এটা তো জানা কথাই যে, প্রকৃত প্রিয়তম 
আল্লাহ তা'আলার পসন্দনীয় বিষয় হলো, ঈমান ও “তাকওয়া' আর 
অপসন্দনীয় বিষয় হলো “নাফরমানী” ও “ফাসেকী”। এভাবে একথাও 
খুবই সুবিদিত সত্য যে, ভালোবাসা চর্চার দ্বারা মানুষের হৃদয়ে একটা বড় 
শক্তি সঞ্চিত হয়। মানুষের হৃদয়ে যখন তা বাসা বাধে তখন আকাঙ্ক্ষিত 
জিনিস প্রাপ্তির ব্যাপারে তাকে বারবার অনুপ্রেরণা যোগাতে থাকে। 
ভালোবাসা যদি চরম সীমায় পৌছে যায় তাহলে কাঙ্ক্ষিত জিনিস অর্জন 
করার ব্যাপারেও মনোবাঞ্চা চরম সীমায় পৌছে যায়। এখন বান্দাহ যদি 
বাহ্যিক অনেক উপায় উপকরণের অধিকারীও হয়, তবু তা অর্জন করা 
ছাড়া ক্ষান্ত হয় না। কিন্তু যদি প্রকাশ্য উপায় উপকরণের অনুপস্থিতির 
কারণে নানা ধরনের অসুবিধা তার পথ আগলে ধরে এবং প্রাণপণ চেষ্টার 
পরও যদি তা হাসিল করতে না পারে তারপরও তাকে ব্যর্থকাম বলা যাবে 
না। এ অবস্থায়ও আল্লাহ তা“আলার দরবারে তার জন্য এ পরিমাণ 
পুরস্কার বিদ্যমান আছে নিজের চেষ্টা প্রচেষ্টার দ্বারা বাস্তবে সে যে পরিমাণ 
সফলকাম হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 
করেছেন $ 


| “0 o- 6 এত ৩95 ০১৪ রি পা রাজ চা zp PE A 
b ০০2০৪ 


পপ ০১৩০5 পণ পা, নী লজ রশ Bee টু পপ ৬৩০৫৩ ° 
42451 lst Be dl ০44০ SS ৭4১০৯ 05৭ ০৯৪ 0৯০১ Al 2 


88580 ই ৯ 
“যে ব্যক্তি মানুষকে কোনো হেদায়াতের দিকে আহবান জানাবে সে 
ব্যক্তি হেদায়াত গ্রহণ করা ব্যক্তির মতই সমান সওয়াব পাবে । এ 
সওয়াবে একটুও কম করা হবে না। ঠিক একইভাবে যে ব্যক্তি 
কাউকে গোমরাহীর দিকে আহ্বান জানাবে সে ব্যক্তি গোমরাহীর পথ 
অবলম্বন করা ব্যক্তির সমান শাস্তি ভোগ করবে । এতে একটুও কম 
বেশী হবে না।” 


পূর্ণ ইচ্ছা থাকা সত্তেও কিছু লোক কোনো কারণে একটি যুদ্ধে 
অংশগ্রহণ করতে পারেনি । তাদের ব্যাপারে আল্লাহর নবী সে) বলেছেন ঃ 


০৬৬ নে ৫ 
তক পা # 


[96 -155 LSE 91519 Ls পভ বিশদ Ni Sasol ol 
pele 2 2 Aig লজ RC IAT “9 70 al 
-০১৯|74-এ 295৮10 7৯9 JG 2৯০৪ sas 


ইবাদাতের মর্মকথা ৭৯ 


- “মদীনায় থেকে যাওয়া কিছু লোক যুদ্ধের প্রতিটি ময়দানে তোমাদের 
জিহাদী কাজের সাথে তোমাদের সাথে ছিলো । সাহাবাগণ জিজ্ঞেস 
করলেন___মদীনায় বসে থেকেও কি তারা আমাদের সাথে ছিলো ? 
জবাবে তিনি বললেন, মদীনায় বসে থেকেও । কারণ তারা নিজ 
ইচ্ছায় বসে থাকেনি বরং সঙ্গত ওযরই তাদের বিরত রেখেছে ।” 


জিহাদের অর্থ যেমন উপরে বর্ণিত হয়েছে যে, আল্লাহর পসন্দনীয় 
জিনিস হাসিল এবং তা প্রতিফলিত করার এবং অপসন্দনীয় ও নিন্দনীয় 
জিনিসগুলোকে সমূলে উৎপাটিত করার কাজে নিজের সর্বশক্তি ও প্রচেষ্টা 
নিয়োগ করা । অতএব জিহাদই হলো প্রকৃতপক্ষে ওই কষ্টিপাথর যার দ্বারা 
যেতে পারে । শক্তি-সামর্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সে অনুযায়ী 
জিহাদের মত ফরয কাজ পালন না করে তাহলে প্রমাণিত হবে যে, 
আল্লাহ ও তীর রাসূলের ভালোবাসা তার মধ্যে কোনো বিশেষ প্রেরণা 
সৃষ্টি করতে পারেনি। এ ফরয কাজটি আদায়ের ব্যাপারে সে নিজের 
সামর্থ অনুসারে যত অবহেলা অমনোযোগিতা দেখাবে ততোটাই তা 
ভালোবাসার দাবীর মুখোশ উন্মোচিত হয়ে পড়বে ৷ এতে কোনো সন্দেহ 
নেই, এ ফরয পালন করে চলার পথে কাটা বিছানো থাকে। কিন্তু 
ভালোবাসার এ সুন্নাত কার অজানা আছে যে, প্রেমিকের সান্নিধ্য লাভ 
বিপদাপদ ও ঝুঁকি পোহাবার পরই ভাগ্যে জুটে ৷ খাঁটি ও মেকি উভয় 
ভালোবাসার একই পদ্ধতি ৷ ক্ষমতা লাভের লোভী রাজসিংহাসনকে ধন- 
সম্পদ প্রাপ্তির পূজারী ধন-ভাগ্তারকে রূপ-যৌবনের পাগল প্রেয়সীর সাথে 
মিলনের ব্যাপারটিকে ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারে না। যতক্ষণ না 
পরকালীন জীবনের কঠিন আযাবের কথা বাদ দিলেও এ দুনিয়ার ভয়াবহ 
বিপদাপদ দ্বারা সে জর্জরিত হবে। কাজেই আল্লাহ ও তার রাসূলের 
প্রেমিক তাদের লাভের পথে এতটুকুন জীবন বাজীও যদি না দেখায় 
যতটুকু গায় রুল্লাহ প্রেমিকরা দৃঢ় সংকল্প চিত্তে নিজেদের প্রিয়তমার জন্য 
দেখাতে পারে, তাহলে তো অবশ্যই সে নিজের ভালোবাসার ক্ষেত্রে 
দুর্বলতা ও সংকীর্ণতার অকাট্য একটি প্রমাণ পেশ করলো। অথচ 
মুমিনের বৈশিষ্ট্য হলো সে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ ও তার 
রাসূলকে বেশী ভালোবাসবে | কুরআন বলছে $ 


৪ | acl Ge Sxl Gl ওত, 
“ঈমানদারগণ আল্লাহকেই সবচেয়ে বেশী ভালোবাসে ৷” 


৮০ ইবাদাতের মর্মকথা 


সাথে সাথে একথাও মনে রাখতে হবে, ভালোবাসার ক্ষেত্রে শুধু 
আবেগ ও সরলতাই মঞ্জিলে মাকসুদে পৌছার গ্যারান্টি হতে পারে না। 
এর সাথে সাথে বরং বুদ্ধিমত্তা ও সচেতনতাও থাকা প্রয়োজন। নতুবা 
কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে, খাঁটি প্রেমিক খাঁটি প্রেম 
পোষণ করার পরও নিজের নির্বদ্িতা ও দৃরদৃষ্টির অভাবে এবং ধারণার 
অন্ষচ্ছতার কারণে এমন পথ অবলম্বন করে বসবে, যে পথে কখনো 
নিজের গন্তর্যে পৌছতে পারবে না। খাঁটি ভালোবাসার ব্যাপারেও এ 
ধরনের ভুল পথ নিন্দনীয়। আর যদি মেকী ও ভ্রান্ত ভালোবাসায় এ 
ধরনের কোনো পথ অবলম্বন করা হয় তাহলে তো ওই ব্যক্তির বঞ্চনার 
ব্যাপারে আর কোনো কথাই নেই। যেমন রাষ্ট্র, ধন-সম্পদ, ধন-দৌলত ও 
রূপ-সৌন্দর্যের কিছু অন্ধ পাগল করে থাকে । একদিকে তো তার 
ভালোবাসার গতিই ভ্রান্ত অপরদিকে সে নিজের ইন্সীত লক্ষ্য হাসিলের 
ব্যাপারে জ্ঞান-বুদ্ধির পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। ফলে সে সবকিছু হতেই 
বঞ্চিত। অবশ্য এ পথে নানা ধরনের বিপদাপদ তাকে ঘিরে ফেলে। 
অতএব ভালোবাসার পথে বুদ্ধিমতা দিয়ে পরিচালিত হতে হবে । অন্যথায় 
পরাজয় নিশ্চিত। 


বিস্তারিত বর্ণনার পর একথা সহজেই বুঝে এসে যায় যে, মানুষের 
হৃদয়ে আল্লাহ তা'আলার ভালোবাসা যত বেশী হবে তার ইবাদাতেও 
ততোবেশী প্রাণসত্তার সৃষ্টি হবে। আল্লাহ ছাড়া আর সকল জিনিসের 
নিয়ন্ত্রণ থেকে সে স্বাধীন ও মুক্ত হতে থাকবে । এভাবে তার মধ্যে 
ইবাদাতের রং যত গাঢ় ও গভীর হবে ততোই আল্লাহর প্রেম ও ভালোবাসা 
এবং গায়রুল্লাহ হতে মুক্ত হবার নিদর্শন তার মধ্যে সৃষ্টি হতে থাকবে । 


জন্মপতভাতবেহ মানুষ আল্লাহর মুশ্বাপেক্কী 

আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া মানুষের স্বভাব প্রকৃতিতে নিহিত 
রয়েছে। এ মুখাপেক্ষিতার সাথে অপারগতা অসহায়তার ভাবও নিহিত। এ 
মুখাপেক্ষিতার দুটি দিকে আছে। একটি দিক হলো, দাসত্বের দিক। আর 
অপরটি হলো সাহায্য চাওয়ার দিক। মানব-হদয় আল্লাহর ইবাদাত করা 
এবং তার মহাব্বত ও নৈকট্য লাভ করা ছাড়া কখনো প্রকৃত নেকী ও 
কল্যাণ লাভ করতে পারে না। পারে না প্রকৃত তৃপ্তি ও আনন্দ লাভ করতে । 
আর না পারে হৃদয়ের প্রশান্তি ও অবিচলতা হাসিল করতে । এটা হাসিল 
করতে না পারলে দুনিয়ার সকল নেয়ামত ও তৃত্তি হস্তগত করার পরও সে 
বঞ্চনার হা-হুতাশ করে বেড়াবে। প্রকৃত প্রশান্তি ও তৃপ্তি হতে মাহরুম 


ইবাদাতের মর্মকথা ৮১ 


থাকবে। কারণ মানুষতো প্রকৃত প্রিয়তম-আল্লাহ তাআলার প্রাকৃতিক : 
আকর্ষণ থেকে সে কখনো পরিপূর্ণ আযাদ হতে পারবে না। আর নিজের 
রবের কাছে তার স্বভাবজাত মুখাপেক্ষিতা হতেও সে বের হয়ে যাবে 
এমনও তো হতে পারে না। এর কারণ হলো, তিনিই তো প্রকৃতপক্ষে তার 
আসল মাবুদ ও মাহবুব। আর তাকে লাভ করেই সে সত্যিকার অর্থে 
প্রশান্তি তৃপ্তি ও অবিচলতা অর্জন করতে পারে । এ কাঙ্ক্ষিত প্রিয়তমকে সে 
লাভ করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাআলা স্বয়ং এ ব্যাপারে 
হস্তক্ষেপ করবেন। নতুবা গোটা বিশ্বজগতে তিনি, ছাড়া এমন কে আছে, 
যে তার কাজে আসতে পারে। এ দুটি সত্যকে সামনে রেখে মানুষের মন 
বা ar 5 ই 


রাহা 


এভাবে সে আল্লাহকে নিজের সত্যিকার লক্ষ্যস্থল মনে করে বটে এবং 
তাকে পাবার চেষ্টাও করে বটে, কিন্তু এর চেষ্টা প্রচেষ্টায় না আল্লাহর কাছে 
তাওফিক কামনা করে আর এ উদ্দেশ্য হাসিলের জন্য না নিজেকে তার 
সাহায্যর মুখাপেক্ষী মনে করে । এবং না এ ব্যাপারে মনে করে একমাত্র 
আল্লাহই তার আশা-ভরসার স্থল। তাহলে কোনো সময়েই সে তার লক্ষ 
অর্জনে সমর্থ হবে না। কারণ কোনো জিনিস পাওয়া না পাওয়া আল্লাহর 
ইচ্ছার উপরই নির্ভরশীল। মোটকথা মানুষ দুই দিক থেকে আল্লাহ 
তাআলার কাছে মুখাপেক্ষী । 


এক. চারা একমাত্র 
তিনিই তার কাজ সম্পাদনকারী, হঠাত সাহায্যকারী, আশা ভরসার 
কেন্দ্র ও নির্ভরস্থল। 

অন্য কথায় তিনিই তার “ইলাহ”, তিনি ছাড়া তার কোনো মাবুদ 
নেই। তিনিই তার ‘রব’, তিনি ছাড়া তার কোনো মালিক ও প্রভু নেই। 
এজন্য মানুষের ইবাদাত পরিপূর্ণ হতে পারে না, যতক্ষণ না এ দুটো 
জিনিস তার মধ্যে বর্তমান থাকবে । যদি কোনো ব্যক্তি কোনো 
গায়রুল্লাহকে মহব্বত করে অথবা তার কাছে সাহায্য পাবার আশা পোষণ 
করে, তবে প্রকৃতপক্ষে সে ব্যক্তি তার এ মহব্বত ও আশা পোষণের 
পরিমাণ অনুযায়ী ওই গায়রল্লাহর বান্দাহ। তবে যদি গায়রুল্লাহর সত্তার 
প্রতি মহব্বত তার না হয় বরং আল্লাহর জন্যই হয় ; আল্লাহ ছাড়া কখনো 
কারো উপর সে কোনো আশা না করে, যেসব উপায়-উপকরণের মাধ্যমে 


৬— 


৮২ ইবাদাতের মর্মকথা 


নিজের উদ্দেশ্য হাসিল করে সেগুলো সম্পর্কে তার স্পষ্ট বিশ্বাস থাকে যে, 
এসব আল্লাহই সৃষ্টি করেছেন, এগুলো নিজ থেকে কিছু করার ক্ষমতা রাখে 
না, এসব অন্য কারো ইশারা ইঙ্গিতেও সৃষ্টি হয়নি, বরং পৃথিবীর ভূতল 
থেকে সু-উচ্চ আকাশ পর্যন্ত যত জিনিস আছে, এগুলো সবকিছুরই 
সৃষ্টিকর্তা, প্রভু, প্রতিপালক এবং মালিক একমাত্র আল্লাহ তাআলা আর 
সবকিছুই সবদিক থেকে শুধুমাত্র তারই মুখাপেক্ষী । তাহলে বুঝতে হবে 
সে তার ভাগ্যানুযায়ী পরিপূর্ণ ইবাদাতের সৌভাগ্য অর্জন করেছে। এ 
সৌভাগ্য অর্জনে মানুষের শ্রেণী বিভাগ এত বিভিন্ন যে-_-তা একমাত্র 
আল্লাহই নির্ণয় করতে পারেন । মানুষের মধ্যে মর্যাদা, পরিপূর্ণতা, গুরুত্ব 
ও বুযুর্গ এবং হেদায়াত ও আল্লাহর নৈকট্যের। দিক থেকে ওই ব্যক্তিই 
ইভের মত যার ইবাদাত বানা অরুজ্োরিখিত সবদিক: থেকে 
সবচেয়ে উন্নত । এই হলো দীন ইসলামের মর্মকথা। 

এ দীনের তালীম ও তাবলীগের জন্য আল্লাহ তা'আলা নবী- 
রাসূলগণকে পাঠিয়েছেন। নাযিল করেছেন তার অসংখ্য আসমানী 
কিতাব । অর্থাৎ বান্দাহ সবসময় সবদিক থেকেই নিজকে' আল্লাহর হুকুমের 
অনুগত বানিয়ে রাখবে । কণা পরিমাণও গায়রুল্রাহর হুকুম মেনে চলবে 
না। যে ব্যক্তি আল্লাহকেও মানবে সাথে সাথে অন্য কাউকেও মান্য করার 
মতো অধিকার প্রদান করবে সে মুশরিক। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর 
আনুগত্য ও তার হুকুম মেনে চলাকে আদপেই সমর্থন করে না সে ব্যক্তি 
চরম হঠকারিতায় নিমজ্জিত । 


38115 16558534085 245 ALN ELS রা 
sled 2 হব জিও কহ ০4১০ ভা 


' “মনে রেখো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার মনে 
বিন্দু পরিমাণ অহংকার ও হঠকারিতা আছে। যেমন ওই ব্যক্তি 
জাহান্নামে যাবে না, যার মনে এক কণা পরিমাণ ঈমান আছে।” 


ঈমানের প্রশিক্ষক হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
নিকট অহংকার ও ঈমান একটি অপরটির বিপরীত জিনিস। 


কারণ অহংকার-হঠকারিতা ইবাদাতের সম্পূর্ণ বিপরীত জিনিস। 
নীচের হাদীসে কুদসী থেকে একথা স্পষ্ট বুঝা যায় ঃ 


ইবাদাতের মর্মকথা ৮৩ 
159 SE ATM LSI 409 Ct Lin LE 
“আল্লাহ রাব্বুল ইফ্যাত বলেছেন, শ্রেষ্ঠত্‌ আমার ‘ইজার’ আর 


অহংকার আমার ‘চাদর’ যে ব্যক্তি এ দুটো জিনিস আমার থেকে 
ছিনিয়ে নেবার চেষ্টা করবে তাকে আমি কঠিন সাজা দেবো ।” 


বুঝা গেলো শেষ্ঠতৃ ও অহংকার আল্লাহ্‌ তাআলার খাস বৈশিষ্ট্য । 
আল্লাহর সৃষ্টির কেউ এসব বৈশিষ্ট্যের অংশ পেতে পারে না। এ দুটো 
জিনিসের মধ্যে অহংকারের স্থান শ্রেষ্ঠত্বের উর্ধে! এ কারণে আল্লাহ 


তা'আলা অহংকারকে ‘চাদরের’ স্থানে গণ্য করেছেন। শ্রেষ্ঠতৃকে গণ্য 
. করেছেন 'ইজার' হিসেবে । ‘চাদর’ ইজারের (লুঙ্গি) চেয়ে উঁচু মানের ৷ এ 


কারণেই আযান, নামায ও দুই ঈদের নিদর্শন “আল্লাহু আকবর'কে নির্দিষ্ট 
করা হয়েছে। এ জন্য যখন একজন মুসলমান ‘সাফা’ “মারওয়া অথবা 
কোনো উচু জায়গায় চড়ে থাকে অথবা কোনো আরোহীর উপর আরোহণ 
করে তখন “আল্লাহু আকবর’ ধ্বনী দেবে। এ ধ্বনী দেয়া মুস্তাহাব। এ 
তাকবীর ধ্বনীতে দুর্দমনীয় শক্তি নিহিত আছে, যে শক্তিতে দাউ দাউ করে 
জলা লেলিহান শিখা মুহুর্তের মধ্যে নিভে যায়। এ ধ্বনীর শব্দ শুনে 
শয়তান তার শক্তি হারিয়ে ফেলে । আল্লাহ বলেছেন ঃ 
৫৯১১1১8০5০৫ 99845৮0 ৬ এ লন ৪৮ 
1. : lO 
“আমাকে ডাকো। আমি তোমাদের কাকুতি শুনবো। যে ব্যক্তি 
নিজকে বড় মনে করে ও আমার ইবাদাত থেকে ফিরে থাকে, সে খুব 
তাড়াতাড়ি অপমান ও লাঞ্ছনার জগত জাহান্নামে প্রবেশ করবে” 
-সুরা আল মু'মিন ঃ ৬০ 
যে ব্যক্তি আল্লাহর বন্দেগী হতে মুখ ফিরিয়ে রাখে সে যেনো একথা 
না মনে করে, সে আনুগত্য বা “বন্দেগী” হতে একেবারেই মুক্ত হয়ে গেছে। 
বরং সে অবশ্যই আল্লাহ ছাড়া অপর কারো না কারো “বন্দেগীর' জোয়াল 
নিজের কাধে জুড়ে নিয়েছে। কারণ মানুষ অনুভূতিহীন কোনো অচেতন 
জিনিস নয়। বরং প্রকৃতিগতভাবেই সে একটি অনুভূতি সম্পন্ন সত্তা । 
সহীহ হাদীসে আছে ঃ 


|) Lo 


V৪ ২. ইবাদাতের মর্মকথা 


“হারিছ” ও “হাম্মাম” শব্দ দুটি সবচেয়ে বেশী সত্য, অস্তিত্ব সম্পন্ন 
নাম। অর্থাৎ মানুষের বিশেষণ । 


“হারিছ অর্থ হলো অর্জনকারী, ক্রিয়া .ও..কর্ম সম্পাদনকারী । আর 
হাম্মাম অর্থ হলো ইচ্ছা পোষণকারী। অতএব “ইচ্ছা” মানুষের একটি 
চিরন্তন বিশেষণ ।:এ বিশেষণ থেকে সে খালি হতে পারে না। প্রত্যেক 
ইচ্ছারই একটা উদ্দেশ্য ও লক্ষ্য অবশ্যই থাকে । এ দুটো কথা মেনে 
নেবার পর এ সত্য অস্বীকার করার উপায় নেই যে, প্রত্যেক মানুষেরই 
একটি আকাঙ্ক্ষিত উদ্দেশ্য থাকে । এ আকাজ্াকে ঘিরেই তা রচিত হয়। 
এখন যদি কোনো লোকের মা'বুদ ও মাহবুব আল্লাহ না হয় এবং সে 
আল্লাহর ভালোবাসা ও তার কাছে কিছু চাওয়া পাওয়া থেকে নিজেকে মুক্ত 
ও মুখাপেক্ষীহীন মনে করে, তাহলে কোনো না কোনো গায়রুল্লাহ তার 
মা*বুদ ও মাহবুব অবশ্যই হবে। সে নিজেকে ওই গায়রুল্লাহর. গোলাম 
বানিয়ে রাখবে । যেমন ধন-সম্পদ অথবা শান-শওকাত অথবা রূপ- 
লাবন্য অথবা আল্লাহ ছাড়া তার নিজের মনগড়া কোনো মাবুদ যেমন 
চাদ সুরুজ, গ্রহ-তারা মূর্তি-প্রতিমা, নবী-রাসূল ও অলি-কুতুবদের 
কবরসমূহ ইত্যাদি। অথবা কোনো নবী, কোনো ফেরেশতা অথবা অন্য 
কোনো জিনিস আল্লাহ ছাড়া যার সে পূজারী । সে যখন কোনো না কোনো 
গায়রুল্লাহকে পূজা করে তখন তার মুশরিক হবার আর কি বাকী থাকে ? 
সুতরাং যে ব্যক্তি অহংকারী হবে সে মুশরিক হবে। ফিরআউন এ সত্যের 
এক জীবন্ত সাক্ষী । সে ছিলো পৃথিবীর এক সেরা অহংকারী ৷ সাথে সাথে 


সে ছিলো একজন মুশরিকও | কুরআনের বিভিন্ন আয়াতে ফিরআউন ' 


একজন অহংকারী হরার প্রমাণ পওয়া যায়। 


5:54. ow 110 4 পাপা ঠা 2 £04 2,০৮4 FF 


০৬০ ৮০২৬০ JY tess 4০459 ৬৭ ৬৪ 39১ ১৩০১৪ JE 


£ ০৫০৩৫ 8০ 7 #2 029 লন 


4141 ৮১০৩ di +৬ ০৮০০11850০8 ১৫০৭0 ৮০৪১৩ ৮১ 


CREA ME 


Yo ই, ০১৫৯, ১৫৫০ iY 
এবং ফিরআউন বললো $ আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা 


করে দিই। সে তার রবকে ডেকে দেখুক | ......... মূসা বললো, যে 
হিসেবের দিনের উপর বিশ্বাসস্থাপন করে না, সে অহংকারী থেকে 
আমি আল্লাহর নিকট আশ্রয় চাই......... । এভাবে আল্লাহ তাআলা 


প্রত্যেক অহংকারী ও যালিমের মনে মোহর মেরে দিয়ে থাকেন।” 
-সূরা আল মুমিন £ ২৬-২৭, ৩৫ 


ইবাদাতের মর্মকথা | ৮৫ 


of -0 7/0 El LE 1০ $ ০4 নে ৪ তু যানি বদলী, le 2 
০৪15১50০১15 ৮৪০ ৯ ৪ Sy ২ ০০০৬৪ Wey Ly 


YA: agile 4 ০০০ 
এবং কারূন, ফিরআউন ও হামানকেও আমরা ধ্বংস করেছি মূসা 
এদের কাছে স্পষ্ট দলীল নিয়ে এসেছিলো । কিন্তু তারা পৃথিবীতে 
অহমিকা ও অহংকারের আচরণ অবলম্বন করলো। অথচ তারা 
৮5১78708585: 


OF or ন 


Ne lon FEEL LI eas । al 


তলা পা পাপা O07 0f 02 


পরার বন নেই দের নিব 
উদ্ভাসিত হয়ে উঠলো তখন তারা বলে উঠলো, এটাতো সুস্পষ্ট যাদু । 
তারা সরাসরি যুলুম ও অহংকারের বশবর্তী হয়ে এ নিদর্শনগুলোকে 
অস্বীকার করলো। অথচ তাদের মন এগুলোকে মেনে নিয়েছিলো । 
এখন লক্ষ্য করো এ বিপর্যয়কারীদের পরিণাম কিরূপ হয়েছে ।” 

সূরা আন নামল ৪ ১৩-১৪ 


আর ফিরআউনের দ্বিতীয় দিক অর্থাৎ মুশরিক হবার সাক্ষ্য কুরআনের 
এসব আয়াত থেকে পাওয়া যায় £ 


পা পাপ পা ০৩ 


৬ lc) | ৮17 


এবং ফিরআউনকে তার জাতির সরদাররা বললো £ আপনি কি মূসা 
ও তার সঙ্গী সাথীদেরকে এভাবে দেশে অশান্তি বিস্তার করার জন্য 
মুক্ত ছেড়ে দেবেন ? আর তারা আপনার ও আপনার মা'বুদদের 
বন্দেগী ছেড়ে দিয়ে রেহাই পেয়ে যাবে ?-সূরা আল আ'রাফ £ ১২৭ 


অহংকারী ব্যক্তি শুধু মুশরিকই হয় না বরং অভিজ্ঞতায় বলে 
দেয়, যে ব্যক্তি আল্লাহর বন্দেগী ও অনুগত্যের সাথে যতোবেশী বিদ্রোহ 
করে, ততোবেশী সে পাক্কা মুশরিক হয়ে যায়। কেননা আল্লাহর হুকুমের 
সাথে সে যত বেশী বিদ্রোহ করতে থাকে ততবেশী সে কোনো না কোনো 
মনোবাঞ্ছা পূরণকারীর মুখাপেক্ষী ও পূজারী হয়ে যায়। সে তখন এদের 


৮৬ ইবাদাতের মর্মকথা 

আসল উদ্দেশ্য ও আশা ভরসার স্থল হয়ে যায়। মানুষ যখন তার মুল 
লক্ষ্য আল্লাহ তা“আলাকে তাদের মন থেকে বের করে দেবে, তখন অন্য 
কোনো না কোনো জিনিস সে স্থান এসে দখল করে নেবে। যে কোনো 
সৃষ্টি বা গায়রুল্লাহ থেকে মানুষের মন মুক্ত ও মুখাপেক্ষীহীন হওয়া 
ততোক্ষণ পর্যন্ত অসম্ভব যতক্ষণ না সে আল্লাহকে তার আসল কাঙ্ক্ষিত 
মনিব ও মাওলা হিসেবে গ্রহণ করবে । এমন “মনিব, ও "মাওলা" যাকে 
ছাড়া আর কারো ইবাদাত করবে না, কারো কাছে কিছু চাইবে না। কারো 
উপর ভরসা করবে না। শুধু এমন জিনিসকে পসন্দ করবে যা আল্লাহর 
পসন্দ। ওই জিনিসকে অপসন্দ করবে যা আল্লাহর নিকটও' অপসন্দনীয়। 
করবে । আল্লাহর জন্যই ভালোবাসবে এবং আল্লাহর জন্যই শক্রতা পোষণ 
করবে । এ অদৃশ্য বিশেষণের নামই হলো “ইখলাসে দীন।” এ ইখলাস 
যতবেশী গভীর ও মযবুত হবে আল্লাহর বন্দেগীও তত বেশী মযবুত ও 
পরিপূর্ণতা লাভ করবে । বন্দেগীর পরিপূর্ণতায় পৌছাই অহংকার ও শিরক 
হতে বাচার একমাত্র উপায় । এ দুটি রোগই আহলে কিতাবদের মধ্যে সৃষ্টি 
হয়েছিলো । নাসারাদের উপর শিরকের প্রভাব ছিলো। আর ইহুদীদের 
উপর প্রভাব ছিলো অহংকারের ৷ কুরআনে কারীমে এরশাদ হয়েছে ৪ 


পা ৮ 2282 তজ লজ ছু এ BF ৮:৮০ EOS 885 86-85-8955. sr ORB 
9০ ৯:১০ lly 4441 9১ ০৮০ bl! Els ES ই 


28572 aii AILEY 55576171818) 
“এসব লোকেরা আন্মাহকে ছেড়ে দিয়ে নিজেদের ওলামা 
মাশায়েখদের ‘রব’ বানিয়ে নিয়েছে। এবং মারইয়ামের পুত্র 
ঈসাকেও। অথচ তাদেরকে এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব 
বন্দেগী পাবার হকদার নয়। তিনি তাদের বলা এসব মুশরিকী 
কথাবার্তা হতে পাক ও পবিত্র ।”-সুরা আত তাওবা £ ৩১ টি 
ইহুদীদের সম্পর্কে বলা হয়েছে £ 

এট ৪৫০ TEL SCS 


“ 9530. পিট পালা 


AV: Sal oc ৩১৪৪ 
“যখনই এমন কোনো নবী তোমাদের ইচ্ছার বিপরীত কোনো জিনিস 


৯ 


ইবাদাতের মর্মকথা ৮৭ 
তার চেয়ে বড় মনে করে তার বিরোধিতা করেছো । কাউকে মিথ্যাবাদী 
বলেছো আর কাউকে হত্যা করেছো ।”-সুরা আল বাকারা ৮৭ 


০০০০ ৭ weg ০৮ ০০০ ২৪5 উর ৫০৬৭ ৩... 1 9০18 পপ 
(61598 019৮ ৯] ১৯৯১ ০৯০৪। 5৪ ASE Hl ০৪1০০ ০৮৮৮৬ 
০৮৫০) Zz 0 ৯০4, ১ পর্ণ ot এ ০০% ০1” ন চে দু el 
192 31 ০9৮০০১১৯৯১৪ dl ০১১৩০ 9055 08 Yl 
৮৩০ #04 পপ, ০০ 

SEL : 51১531৮90১০ 5955 ভা ০৯০০ 


“কোনো অধিকার ছাড়াই যারা পৃথিবীতে অহংকার করে বেড়ায়, 
আমি তাদের দৃষ্টি আমার নিদর্শনসমূহ হতে সরিয়ে রাখবো । তারা যে 
 নিদর্শনই দেখুক না কেন, তার প্রতি কখনো ঈমান আনবে না। সঠিক 
সহজ ও সরল পথ তাদের সামনে এলেও তারা তা গ্রহণ করবে না। 

বাকা পথ দেখতে পেলে তাকেই পথরূপে গ্রহণ করে চলবে ।” 
_সূরা আল আরাফ £ ১৪৬ 


যেহেতু অহংকার ও শিরক একই অর্থ বহনকারী এবং শিরক ইসলামের 
বিপরীত ও বড় গুনাহের কাজ এবং এ গুনাহ আল্লাহর কুরআনের ঘোষণা 


অনুযায়ী তার দরবারে ক্ষমার অযোগ্য, তাই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত 


যত নবী দুনিয়ায় এসেছেন প্রত্যেকেই এ দীন ‘ইসলাম’ নিয়েই এসেছেন। 
তাই একমাত্র এ দীনই আল্লাহর নিকট গ্রহণীয়। 


হযরত নূহ আলাইহিস সালাম নিজের জাতিকে উদ্দেশ করে বলেছেন ঃ 
01০ 40২410 প541 ০৮৯9০ A oa HL dE 
৬৫:2৪:০১) ০০০৬৩ 
“তোমরা যদি আমার কথা না শুনো (তো আমার কি ক্ষতি করলে?) 
আমি তোমাদের নিকট হতে কোনোই প্রতিদান চাইনি । আমার 
প্রতিদান তো আল্লাহর নিকট রয়েছে। আর আমাকে আদেশ করা 
হয়েছে (কেউ মেনে নিক আর না নিক) আমি নিজে যেনো মুসলিম 
হয়ে থাকি ।”-সুরা ইউনুস £ ৭২ 
হযরত ইবরাহীম আলাইহিস সালামের দাওয়াত ও এরশাদ এবং তার 


রি ইবাদাতের মর্মকথা 


#20 lo = ০০ NG ৮০ PBL ০... রঃ ৮ তু 
১১ 4৪ ৩৯ ০১৮ ০০২ ১০৭ 9৫ HLL 7095 
হত ₹ 5০৯2৩) 2০০৮ | Ml l 


RE EEE ECE Eo MERC EE OE CEN 
J ১) 0) ৪৮ ৮ ভিড এ 


Ed 


12851102১৮1 


“তার অবস্থা এই ছিলো যে, তার রব যখন তাকে বললেন, ‘মুসলিম’ ' 


(অনুগত) হও। তখনি সে বললো, আমি বিশ্বপ্রতিপালকের অনুগত 
হলাম। এ পন্থায় চলার জন্য সে তার সম্ভানদেরও হুকুম দিয়েছিলো । 
ইয়াকুবও তার সন্তানদের এই উপদেশই দিয়েছিলৌ। সে বলেছিলোঃ 
হে আমার সন্তানরা! আল্লাহ তোমাদের জন্য এ দীন-ই মনোনীত 
করেছেন কাজেই মৃত্যু পর্যন্ত তোমরা ‘মুসলিম’ হয়েই থাকবে ।” 
-সুরা আল বাকারা ৪ ১৩১-১৩২ 


হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ঃ 
চা :০৯০৬৫-০১১৯/-৭ (১০:৯৯ i Cals Le তি 

“(হে আমার রব!) ইসলামের আদর্শের উপরই তুমি আমাকে মৃত্যু 
দিও। আর সালেহীন ও সৎকর্মশীলদের সাথে তুমি আমার মিলন 
ঘটাও ।”-সুরা ইউসুফ ৪ ১০১ 
হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন £ 

AE: ০০৮৪০০১০০০৩ 01 কথ FEET 20118 9115. 
“হে আমার জাতি! যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো 


তাহলে তার উপরেই ভরসা করো। যদি তোমরা প্রকৃতই মুসলিম 
হও ।”-_সুরা ইউনুস £ ৮৪ | 


চা প্রসঙ্গে আল্লাহ তা“আলা বলছেন-_ বনী ইসরাঈলের সকল 
রা তাওরাতের শরীআতের প্রচারক .ও অনুশীলনকারী ছিলেন 
তাদের দীন এ ইসলামই ছিলো । | | 


০5790 ৭৮০25) £5 
| Ke ঠা EE পা 2556 ০ পি ৩৪৪, Z + “oo clog লে পা 
abl 02411 ০৬৪৪ LS M2 ০৪৬ ৭৬ (62 BISA CLT Ul 


LE EBL ll 


ইবাদাতের মর্মকথা ৮৯. 


“আমি তাওরাত অবতীর্ণ করেছি। তাতে হিদায়াত ও নূর ছিলো। 

সকল নবী যারা ছিলো মুসলিম, এরি ভিত্তিতে ইহুদীদের ব্যাপারে 

বিচার ফায়সালা করতো ।”-সুরা আল মায়েদা 8 8৪. 

সাবার রাণীর সামনে যখন সত্যের আলো জ্বলে উঠলো সাথে সাথেই 
তিনি বলে উঠলেন £ 


লো PE 


4 ” ৬ পা 


বের lout al al (এ রী ৮ লিল লিল রে - গু Ss 17 rl 2 


পা লা পা 


“হে আমার মালিক ! এতদিন পর্যন্ত আমি আমার নিজের উপর যুলুম 

করেছি। এখন আমি সুলাইমানের সাথে সমগ্র বিশ্বের প্রতিপালক 
আল্লাহর কাছে (মুসলিম হলাম) আত্মসমর্পণ করলাম ৷” 

_সুরা আন নামল £ 88 

ঈসা আলাইহিস সালামের সাথীদের সম্পর্কে আল্লাহ বলছেন ৪ il 

20121 bi i IT atl i এা। ০:৯৪ Bl 

২39: Ble Iie ০০০0 Eb 

“এবং স্মরণ করো আমি যখন হাওয়ারীদের ইশারা করে বললাম, 


আমার ও আমার রাসূলের প্রতি ঈমান আনো । তখন তারা বললো, 


আমরা ঈমান আনলাম আর সাক্ষী থেকো আমরা মুসলিম” 
4 _সুরা আল মায়েদা 8 ১১১ 


কুরআনে হাকীমের এসব ব্যাখ্যা হতে এ সত্য একেবারেই স্পষ্ট হয়ে 
যায় যে, প্রত্যেক নবী-রাসূলের দীন ছিলো ইসলাম । এ কারণে আল্লাহ 


Na; ১1১০০ 01 SRNL 4101 35 090 ol 
“নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণীয় দীন ।” 
-সূরা আলে ইমরান £ ১৯ 
pe: sls Je ২০088 9৩ ES SL HE i 
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন অবলম্বন করে তার সে 
দীন কিছুতেই গ্রহণ করা হবে না।”-সুরা আলে ইমরান ৪ ৮৫ 


৯০ ইবাদাতের মর্মকথা 
ইহসলাম্ম প্রকৃতির ধর্ম | 

প্রত্যেক নবীই যে, ইসলাম নিয়ে এসেছেন শুধু তা-ই নয়, বরং 
ইসলামই আদম সন্তানের একমাত্র দীন। ইসলাম গোটা পৃথিবীর দীন। 
কুরআন বলছে £ 


OKs bso ০৯১৪ ৯. Jl ৪ ০০2৭ 415 রা ll 53) 881 
“এসব লোকেরা কি আল্লাহর দীন ছেড়ে দিয়ে অন্য কোনো দীন 


গ্রহণ করতে চায় ? অথচ আসমান যমীনের সবকিছুই ইচ্ছায়- 
অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছে ।”-সুরা আলে ইমরান £ ৮৩ 


(10595 ও (৬১৫ শব্দ দুটি সবকিছুকেই ‘ইসলাম’ এর সাথে সম্পর্কযুক্ত 
করেছে। কারণ আল্লাহর সমগ্র সৃষ্টি পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত্য করছে 
এবং তার ফরমান মেনে চলছে। সকল সৃষ্টি আল্লাহর নিকট বড় অসহায়। 
তারই মুষ্টিবদ্ধ সমগ্র বিশ্ব। তার ইচ্ছা ও হুকুমের বাইরে চলা কারো পক্ষে 
সম্ভব নয়। এজন্য ইচ্ছায় হোক কি অনিচ্ছায় সকলেই তার প্রতি অনুগত 
হয়ে চলছে। তিনিই সকল শক্তির উৎস। টাদ-সুরুজ থেকে শুরু করে 
ছোট বড় সকল জিনিসের তিনিই প্রভূ-প্রতিপালক। কোনো বাধা বিপত্তি 
ছাড়াই তিনি যেভাবে চান সবকিছু পরিচালনা করেন। সকলের সৃষ্টিকর্তা 


তিনি। সকলকে তিনি অস্তিত্ব দান করেছেন। সকলকে দিয়েছেন আকার , 
আকৃতি । এ জগতে তিনি ছাড়া আর যা আছে সবই তার সৃষ্টি, তার দাস, 


তার মুখাপেক্ষী এবং তার নিকট সহায় সম্বলহীন। সকল ক্ষেত্রেই তারা 
তার অধীন। তিনি এককভাবে প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা ও রূপকার । 
যদিও তিনি যা সৃষ্টি করেছেন উপায় উপকরণের মাধ্যমেই করেছেন। 
এসব উপায় উপকরণও কিন্তু তারই সৃষ্টি এবং তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। 
এ কারণে এসব উপায়-উপকরণও কাজ করার ব্যাপারে একেবারেই 
স্বাধীন নয়। বরং এরা সর্বক্ষণ আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছে। 
কোনো উপকরণ উপাদানই তার ক্রিয়াকর্মে স্বনির্ভর নয়। বরং প্রতিটি 
উপকরণই আর একটি উপকরণের মুখাপেক্ষী । যার সাহায্য ছাড়া সে 
নিজের কাজ ও কাজের ফল প্রকাশ করতে পারে.না। এ সহযোগিতা এবং 
উপায় অর্থাৎ কারণসমূহের কারণই হলো আল্লাহ তা'আলা । যিনি সকল 
উপায় উপকরণ ও কার্যকারণের স্রষ্টা, মুখাপেক্ষীহীন। সাহায্য করার 
কোনো প্রতিপক্ষও নেই। 


ইবাদাতের মর্মকথা 


রা ॥ = 20 5 afore ০125 
ক ৮ 2-০০০ b ০5 ০. ৪ 5 স্‌ 810 
a Fl BG ০৫ ৮25 “ *] ৭ || 93 nL ১ ৪১৪ 
০১৪৫ ০১8 Ja ১4১4141৪১1০ ০, এ ০১৪১ ০১৭০৬ 


তল ০৩ ws 
ৃ ৮৪৮৩৬ ৯ কি হাতি পু 8৮১ 
০০০ পি লা “জী bed শি ১ ২৪ ছি 
Lk ৮2111 ০৯38 ৮ ০০৯০ ৯২৪ ০৯ ০৯, ০০০ He 
ki ঠা | cosas 0 Fert 
YA: 25-0 2 


তখন তোমরা কি 
“(হে নবী!) এদের বলো, এটাই যখন প্রকৃত কথা ত 
এ) বে বত পল ত কিনতে তদ আহ 


বিতর্ক ও ধমকের জবাবে এ অকাট্য সত্যকেই পেশ করে বলেছেনঃ 
AN ৪ x (০208 01 Veg SSS 2, 
“তোমরা যাকে (আল্লাহর) শরীক বানাচ্ছো তাকে আমি ভয় করি না। 
কিন্তু যদি আমার রব কিছু চান তবে তা অবশ্যই হতে পারে! 


মর্যাদা ও উসওয়ায়ে কামালের অধিকারী। আল্লাহর গোটা যমীন শিরকের 
অন্ধকারে যখন ডুবে যাচ্ছিলো তখনই হযরত ইবরাহীম আলাইহিস 
সালাম তাওহীদ, ইবাদাত ও ইখলাসের নূর নিয়ে সত্যের অনুসারী 
নিবেদিতদের ইমাম হিসেবে আত্মপ্রকাশ করলেন। তিনি আল্পাহর 
দাসত্বের পুরাণ নমুনা । সে ব্যাপারে আল্লাহ স্বয়ং কুরআনে এরশাদ 
ৰ | লা ei “0 “0 5০ পা 
| LLL Ula তি 03 Gein এও 


ন 


+0 এ. ০৮2 LL) 112 ৪.2 
NYE : ৪১৪]| -০০৯৯ | ৪১4০ JE ৪ ৮ ১০০৪৭ 


৯২ ইবাদাতের মর্মকথা | 
ইবরাহীমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন। সে 


র য় উত্তীর্ণ হয়। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে জাতির 


আল্লাহ বললেন, আমার ওয়াদা যালেমদের জন্য প্রযোজ্য হবে না)” 
-সূরা আল বাকারা £ ১২৪ 


পন্য করুন, এখানেও আল্লাহ তা*আলা স্পষ্ট ভাষায় এ ব্যাপারটির 
ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, নেতৃত্বের এ ওয়াদা শুধু মু'মিন ও 
গোলামীর সীমারেখা মেনে চলা লোকদের জন্য। যালিমদের জন্য নয় 
আর এটা জানাকথা যে, শিরকই হলো বড় যুলুম | 


:৩০৪1-০73০ বা 4১1 91 


ওয়াসাল্লামকে হুকুম দেয়া হয়েছে। 
AME 1 ১]| Gs ও nl Lil oi 
“চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিলান উনি 
য়ে এনে মিল্লাতে ইবরাহীমের অনুসরণ 
করো।,_সুরা আন নাহল ৪ ১২৩ 


আর এক জায়গায় ইহুদী ও খৃষ্টানদের প্রসঙ্গে 
তা'আলার নাযিল করা হেদায়াতে ইহুদী পু র 
? হুদা ও খু ৰ 
সাথে কোনো সম্পর্ক নেই। খৃষ্টানদের সাম্প্রদায়িকতার 
115 : RTE NE 
“মিল্লাতে ইবরাহীমের অনুসরণের মাঝেই আ তত 
রঃ P PD খে ¢ আল্ল 
নিহিত।”-সুরা আল বাকারা $ ১৩৫ ৪ bl 


হযরত ইবর 
যঃ ইবরাহীম আলাইহিস সালামের শানে হাদীসে বর্ণিত হয়েছে 


ইবাদাতের মর্মকথা ৯৩ 
্‌ Me oly 2501 ১২১ all ol 
“ইবরাহীম জগতের সবেত্তিম ব্যক্তি!” এ কারণেই আল্লাহ তা'আলার 


দরবার হতে তাঁকে খলিলুল্লাহ” আখ্যা দেয়া হয়েছে। এর চেয়ে মর্যাদাপূর্ণ 
আর কোনো খিতাব হতে পারে না। 


খুল্লাত শব্দ হতে খলীল শব্দ গঠিত হয়েছে, খলীল শব্দের আখ্যা হতে 
আর বড় কোনো আখ্যা নেই। একথার দলিল স্বয়ং “খলীল” ও 
“খুল্লাত” শব্দের মধ্যেই নিহিত। 'খুল্লাত' শব্দের অর্থই হলো আল্লাহর 
সাথে বান্দার সীমাহীন ভালোবাসা । আর এ ভালোবাসা, গোলামী ও 
বন্দেগী করার পরিপূর্ণ তার উপর নির্ভরশীল ৷ বান্দার সাথে আল্লাহ 
তা'আলার সীমাহীন ভালোবাসার উপরও তা নির্ভর করে। যে ভালোবাসা 
বান্দার জন্য আল্লাহকে পরিপূর্ণভাবে ‘রব’ মানা অবশ্যম্ভাবী করে তোলে। 
আগেই বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে, ইবাদাত ও বন্দেগী হলো চরম 
সীমার বিনয় ও ভালোবাসার সমষ্টির নাম। এজন্য খুল্লাতের’ মর্যাদা _ 
মহাব্বতের মানের চেয়ে অনেক উন্নত। আর এটাই সবচেয়ে উচু 
পদমর্যাদা যা আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম আলাইহিস সালাম ও 


হযরত মুহাম্মাদ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত ও নেয়ামাত 


হিসেবে দান করেছেন। তাই তো এ দুনিয়ার কোনো মানুষ মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ‘খলিল’ ছিলো না। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন £ 
১৫0৬ 0১১৫ 05৮ এ 25555581951 Ga bs ik 
7841০ 
আবু বকরকে (রাদিয়াল্লাহু আনহু) বানাতাম। কিন্তু আমি তো আল্লাহ 
তাআলার খলিল ।”-বুখারী, মুসলিম র 
বুঝা গেলো মানুষ কোনো একজনেরই খালিল হতে পারে । খুল্লাত-এর 
মধ্যে কোনো অংশীদারীত্ব নেই। একজন কবি কতো সুন্দর বলেছেন £ 
- পি 11511 ৮1 133 St UL Sl 
“মোর সাথে প্রিয়তমা মিশে গেছে মোর জীবনের মতো 


৯৪ ইবাদাতের মর্মকথা 

মহব্বত আর শ্ুল্লাতেল মধ্যে পার্থকত 

‘মহব্বত’ ও 'খুল্লাতের' মধ্যে পার্থক্য হলো “খুল্লাত’ হয়ে যাবে একান্ত 
এবং নির্ভেজাল আর মহব্বতের মধ্যে তা পাওয়া যায়। 'খুন্ধাত' শুধু 
একজনের সাথেই হওয়া সন্ভব। কিন্তু মহব্বত একের অধিক লোকের সাথে 
হতে পারে। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে 
খুল্লাতের সম্পর্ক গড়ে তোলার কারণে আর অন্য কাউকে খলীল বানাতে 
অস্বীকার করে দিয়েছেন। আবার আল্লাহ তা'আলার সাথে মহব্বত রাখা 
সত্তেও অনেক মানুষের নিজের হাবীব (বন্ধু) বানিয়েছেন। যেমন তিনি 
হযরত ইমাম হাসান ও হযরত উসামা সম্পর্কে বলেছেন ঃ হে আমার 
আল্লাহ! আমি তাদের ভালোবাসি । অতএব তুমিও. তাদের ভালোবাস। 
এভাবে নারীদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আ'র পুরুষদের 
মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি সবচেয়ে বড় মাহবুব 
হিসেবে গণ্য করেছেন। আল্লাহর রাসূলের কালামের পর আল্লাহর 
কালামের দিকে দৃষ্টিপাত করুন । স্থানে স্থানে দেখতে পাবেন যে, “আল্লাহ 
যুস্তাকীদেরকে ভালোবাসেন ।” “আল্লাহ মুহসিনদের ভালোবাসেন ।” 
আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন ।”. “আল্লাহ এমন লোকদের 
আনবেন যাদেরকে তিনি মাহবুব হিসেবে গণ্য করবেন এবং তারাও তাকে 
মাহবুব মনে করবে ।” এসব কথা দ্বারা আল্লাহ তা'আলা একথা বুঝাতে 
চান যে, সত্যিকারের মু'মিন ব্যক্তি তিনি হবেন, যাকে আল্লাহ মহব্বত 
করেন আর তিনি আল্লাহকে মহব্বত করেন। অন্য এক জায়গায় বলেছেন 
ঈমানদার ব্যক্তি সবচেয়ে বেশী আল্লাহকে মহব্বত করে। একথা দ্বারা 
প্রমাণিত হলো, মু'মিন যদিও সবচেয়ে বেশী আল্লাহকে ভালোবাসে কিন্তু 
অনেকের করতে গায়ে রর অবপাহী কল দীডায 
, মহব্বতে এককত্ব প্রয়োজন f | 
La নেই কিন্তু “খুল্লাত' এর বিপরীত । এতে 


একটি জু খারণার অপনোদন 


সাধারণভাবে এমন একটা ধারণা ছড়িয়ে আছে যে, হযরত 

সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ছিলেন। আর হযরত 
ইবরাহীম ইসি SU So ESE পতিত 
মহব্বতের দরজা 'খুল্লাতে'র চেয়ে উঁচু। কিন্তু এ ধারণার পেছনে কোনো 
প্রমাণ নেই ৷ সহীহ হাদীস দ্বারা একথা ভালোভাবে প্রমাণিত আছে যে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও আল্লাহ তা'আলার খলীল 


ইবাদাতের মর্মকথা ৯৫ 


ছিলেন। সহীহ বুখারী ও মুসলিম উভয় কিতাবেই এ রেওয়ায়াত বিদ্যমান 
আছে। বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যে, হযরত মুহাম্মাদ সান্ধাল্াহু 


. আলাই ই ওয়াসাল্লাম এরশাদ করে ছেন ৪ 


9১1৯7১51051 0495 ভিন 
“নিসন্দেহে আল্লাহ তা'আলা আমাকে তার খলীল বানিয়েছেন। 
বানিয়েছিলেন।” . | 
এভাবে আর একটি হাদীসও আগে বর্ণিত হয়েছে। এ হাদীসে তিনি 
স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, আমি আল্লাহ্‌ তা'আলার খলীল। তাই এখন 


- আমার আর কাউকে খলীল বানাবার অবকাশ নেই । 


কমাোনের স্বাদ ও মজা 

উপরে বর্ণনা করা হয়েছে যে, “মহব্বতে ইলাহী’ অর্থ হলো ওই সব 
কাজ-কর্মকে পসন্দ করা হবে যা আল্লাহ পসন্দ করেন। শরীআতের 
দলীলের আলোরেই আমি “মহব্বতে ইলাহীর' এ ব্যাখ্যা করেছি। 


এ প্রসঙ্গে বুখারী, মুসলিমের উপরে উল্লেখিত হাদীসটির তাৎপর্যপূর্ণ 
শব্দমালার প্রতি লক্ষ্য করুন। সেখানে বলা হয়েছে, যার মধ্যে তিনটি 
জিনিস পাওয়া যাবে সে ব্যক্তিই ঈমানের স্বাদ আস্বাদন করবে । এভাবে 
কথা বলার কারণ হলো, মানুষ তখনই কোনো জিনিসের স্বাদ পায় যখন 
সে জিনিসের উপর হৃদয়ে অনুরাগ ও আর্কষণ বদ্ধমূল হয় । কোনো 
জিনিসের প্রতি যখন ভালোবাসা ও আকর্ষণ সৃষ্টি হয় তখন সে জিনিস 
পেলে মনে এক প্রশান্তি তৃপ্তি ও পুলক শিহরণ জাগে । স্বাদ শব্দটি এমন 
একটি বিশেষ অবস্থার নাম যা রুচি সম্মত ও আকর্ষিত জিনিস অনুভব ও 
হাসিল করার পর মনে সৃষ্টি হয়। কোনো দার্শনিক ও মনোবিজ্ঞানীর মতে 
আকর্ষিক জিনিস ভোগ ও লাত করার অপর নাম হলো স্বাদ। একথাটা 
এত ওযনহীন ও অমূলক কথা যে, এর প্রতিবাদ করারও প্রয়োজন নেই। | 
কারণ এ ভোগ ও লাভই তো হলো আকর্ষণ ও স্বাদের মধ্যমণি। শুধু 
স্বাদই স্বয়ং নয়। দৃষ্টান্ত হিসেবে খাবারের ব্যাপারটি নিন। খাবার মানুষের 
জন্য একটি চিত্তাকর্ষক জিনিস। যখন সে খাবার খেয়ে ফেলে তখন এর 
স্বাদ অনুভব করে। তারপর একথা বলা কতটুকু ভুল যে, খাবার 
খাওয়াটাই হলো স্বাদ। এভাবে দৃষ্টিশক্তি কথা ধরুন। মানুষ কোনো প্রিয় 
জিনিস দেখার পর তার মনে একটা তৃপ্তি লাভ করে। তাই বুঝা গেলো যে, 


৯৬ ইবাদাতের মর্মকথা 


তৃপ্তি লাভ হয় ওই প্রিয় জিনিস দেখার ও দৃষ্টিপাতের পর ৷ এ কারণে 
নজর এক জিনিস আর স্বাদ ও তপ্তি আর এক জিনিস যা দেখার পরই 


< 


সৃষ্টি হয়। কুরআনের শব্দাবলীও এ সত্যেরই সাক্ষ্য দেয় $ 
41:52 ১175 4281845515 65 
“মন ভুলানো ও চোখের আস্বাদনের জিনিসসমূহ সেখানে বর্তমান 
থাকবে ।”-সুরা আয যুখরুফ ৪ ৭১ 


এতে বুঝা গেলো শুধু দেখার নামই লঘ্যত (স্বাদ) নয় নতুবা এভাবে 
বলা হতো না যে, চোখ তাকে দেখেই পরিতৃপ্ত হয়ে যাবে । 


অন্যান্য অনুভূতি সম্পন্ন ব্যাপারগুলোরও এ একই অবস্থা । আনন্দ ও 
বিপদের যেসব অবস্থা আত্মা অনুভব করবে তা কোনো না কোনো 
পসন্দনীয় জিনিস অথবা অপসন্দনীয় জিনিস লাভের ও ভোগের 
অনুভূতিরই ফলাফল । স্বয়ং অনুভূতি ও উপলব্ধির ফল নয়। অতএব 
ঈমানের স্বাদ ও এর থেকে প্রাপ্ত মজা ও আনন্দ আল্লাহ তা'আলাকে 
পরিপূর্ণভাবে ভালোবাসারই ফল। তিনটি কথা পুরোপুরিভাবে বুঝার পরই 
এ ফল লাভ হতে পারে। | 

এক ঃ এ ভালোবাসায় পরিপূর্ণতা থাকতে হবে। 

দুই £ ভালোবাসা বাড়তে থাকতে হবে। 

তিন ৪ এ ভালোবাসার পথে প্রতিবন্ধক এমন সবকিছুকে ঘৃণা ও 
প্রতিরোধ করতে হবে। | 


“ভালোবাসার পরিপূর্ণ তার” অর্থ হলো আল্লাহ ও তার রাসূল পৃথিবীর 
সবকিছু. হতে বেশী প্রিয় হবে। শুধু একথা বললেই হবে না। বরং আল্লাহ 
ও তার রাসূলকে বাস্তবেই সর্বাধিক ভালোবাসতে হবে । 


ভালোবাসা বৃদ্ধি হবার দাবী হলো, যদি বান্দা অন্য কাউকেও 
ভালোবাসে সে ভালোবাসাও আল্লাহর জন্য হতে হবে। মূল ভালোবাসা 
তার জন্যে হবে না--হবে আল্লাহর জন্য । তার প্রতি ভালোবাসা হবে 
আল্লাহর ভালোবাসা কেন্দ্রিক । ভালোবাসার পথের প্রতিবন্ধকজনিত 
প্রতিটি জিনিসকে ঘৃণা করার অর্থ হলো, ঈমানের বিপরীত জিনিস কুফর 
ও শিরককে আগুনে পুড়ে যাওয়া থেকেও অধিক অপসন্দ করা । 


এসব কথা বুঝার পর এটা স্পষ্ট হয়ে গেলো যে, রাসূলে করীম 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদেরকে ভালোবাসাও প্রকৃতপক্ষে 


ইবাদাতের মর্মকথা ৯৭ 
আল্লাহকে ভালোবাসার সমতুল্য । অর্থাৎ তার একটা অংশ । রাসূলের প্রতি 
মহব্বত এজন্য যে, রাসূল আল্লাহ তা'আলাকে সবচেয়ে বেশী মহব্বত 
করতেন। এ কারণেই আল্লাহর প্রিয়দের প্রতি মহব্বত অবশ্যস্তাবী। এখন 
“মহব্বতের' বিপরীত *খুল্লাতের” অবস্থার প্রতি লক্ষ্য করুন। কিভাবে 
এতে গায়রুল্লাহর জন্য এক কণাও কোনো অংশ নেই ৷ মূলগতভাবেও 
নেই, আংশিকভাবেও নেই । বরং তা আল্লাহর জন্যই বিশেষভাবে নিদিষ্ট ৷ 
এর দ্বারা “মহব্বতের' চেয়ে "খুল্লাতে'র শ্রেষ্ঠত্‌ দিবালোকের মত স্পষ্ট হয়ে 
যায়। | ৰ 


মোটকথা আল্লাহর মহব্বত -ও খুল্লাতের মধ্যেই “ইবাদাতে ইলাহীর’ 
প্রকৃত রহস্য লুকায়িত। কিন্তু কত জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তি অতিবাহিত 
হয়েছেন যারা এ সূত্র বুঝতে পারেননি । তাদের ধারণা ইবাদাত বন্দেগী 
তো শুধু বিনয় ও নিজকে ছোট জানার একটা নিরস অজিফা। এতে 
আবার মহব্বতের স্বাদ কোথায় ? কারণ মহব্বত তো হৃদয়ের একটি 
কামনা বাসনার মিলিতরূপ। আর দ্বিতীয় পক্ষের তরফ থেকে আনন্দ 
উল্লাস প্রকাশের নাম। একথা তো খুবই স্পষ্ট যে, আল্লাহ তা'আলার জাত 
এ ধরনের কথাবার্তা হতে একেবারই দূরে । এ জন্য এটা কিভাবে সম্ভব 
যে, আল্লাহ তা“আলাকে একজন “মাহবুব” বা একজন '“মুহিব'-এর 
অবস্থান দেয়া যায়। এ ধারণাটা প্রকৃতপক্ষে আল্লাহর মহব্বতের সঠিক অর্থ 
না বুঝারই ফল। এ ধরনের ভুল বুঝার আশংকায় হযরত যুননুন মিসরী, 
রে) তীর সামনে “মহব্বতে ইলাহীর' উল্লেখ করা হলে বলেছিলেন ঃ 


“চুপ থাকো। এ ব্যাপারে কোনো কথা বলো না। তোমার একথা 
যেনো সাধারণ লোকদের কানে না যায়, তারা আল্লাহর মহব্বতের 
দাবী করতে শুরু করে ।” 


বস্তুত কিছু আলেম ওইসব লোকের সাথে উঠাবসা মাকরুহ বলে 
দিয়েছে, যারা আল্লাহ তা'আলার ভয়-ভীতির যিকির ও ধারণা দেয়া ছাড়া 
শুধু তার মহব্বতের কথাই বলে। এ ব্যাপারে একজন বুযুর্গের কথা হৃদয়ের 
মাঝে স্বর্ণাক্ষরে লিখে রাখার মত। তিনি বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর 
ইবাদাত শুধু মহব্বতের সাথে করে সে হলো “যিন্দিক' অর্থাৎ কাফির । আর 
যে ব্যক্তি শুধু আশা নিয়ে ইবাদাত করে সে “মুরধি' আশাবাদী । আর যে 
ব্যক্তি শুধু ভয়ের সাথে ইবাদাত করে সে “হারুরী”। তাওহীদবাদী মুমিন 


৭ 


৯৮ ইবাদাতের মর্মকথা 
কেবল সে ব্যক্তি যে মহব্বত, ভয় ও আশা এ তিনটি জিনিসের সাথে 
ইবাদাত করে ।” 


পরবতীকালের সুফীদের মধ্যে এমন সব লোকের আবির্ভাব ঘটে যারা 
মহব্বতের দাবীর ব্যাপারে নিজেদের সীমারেখা ভুলে গিয়ে সীমালংঘন 
করে বসেছিলো। এমন কি এদের মধ্যে এক রকমের অহংকার পর্যন্ত সৃষ্টি 
হয়ে গিয়েছিলো । তারা এমন দাবীও করে যা ইবাদাতের বিপরীত । তারা 
নিজেদের মধ্যে এমন সব খোদায়ী গুণের দাবী করে যা আল্লাহ তা'আলা 
ছাড়া আর কারো মধ্যে থাকতে পারে না। তারা নিজেদেরকে এমন 
মর্যাদাবান বলে প্রকাশ করে যা নবী-রাসূলদের মর্যাদার চেয়েও উপরে । 


তারা নিজেদের জন্য আল্লাহর নিকট এমন গুণাবলী দাবী করে, 
যেসব গুণাবলী শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট। এমন কি নবীগণও যার 
উপযুক্ত নয়। 


এ হলো ওইসব বিপজ্জনক গোমরাহী যার শয়তানী জালে তরীকতের 
বড় বড় শেখগণও আটকা পড়েছে । তাদের এত বড় ভুলে নিমজ্জিত হবার 
কারণ তারা ইবাদাতের মর্ম বুঝতে পারেনি এবং ইবাদাতের হক আদায় 
করতে পারেনি । বরং এর কারণ সেই বিবেক বুদ্ধির ক্রটি যা ছাড়া বান্দা 
নিজের পরিচয়ও জানতে পারে না। আসল বুদ্ধি যখন ভুল পথে চলে এবং 
দীনের জ্ঞান যখন পুরোপুরি লাভ হয় না, তখন যদি নফসের মধ্যে 
আল্লাহর মহব্বতের জযবা পয়দা হয়ে যায়, তখন তা মহব্বতের দৃষ্টিতে 
দেখেন। কেননা আল্লাহ কোনো বান্দাহকে এতটুকুনই ভালোবাসেন 
যতটুকুন তার মধ্যে ঈমান ও তাকওয়া থাকে । আর যে ব্যক্তি মনে করে 
মাহবুবে খোদা হবার পর কোনো গুনাহই তার কোনো ক্ষতি করতে পারে 
না, এ ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যে মনে করে, “যেহেতু 
আমি সুঠামদেহী ও সুস্বাস্থ্যের অধিকারী তাই আমি যত বিষই পান করি 
না কেনো এবং অবিরত খেতে থাকি না কেনো এতে আমার কোনো অনিষ্ট 
বা ক্ষতি হবে না। বিবেক-বুদ্ধির এ শত্রুরা যদি কুরআনের প্রতি দৃষ্টিপাত 
করতো এবং আন্বিয়ায়ে কিরামের জীবনাদর্শ মনোনিবেশ সহকারে 
অবলোকন করতো যে, মানব জাতির এ সর্বশ্রেষ্ঠ সন্তানগণকেও কখনো 
কখনো আল্লাহর দরবারে মাথা নত করে তাওবা অলক্ষ্যে অজান্তে আবার 
নিজ থেকেই বেরিয়ে যায়। তখন সে নিজের সীমাবদ্ধতার কথা ভুলে 
বসে। বস্তুত ভালোবাসার মধ্যে মানবীয় দুর্বলতার মুশাহিদা করা যায়। 
এরপর নফ্স যখন শয়তানের প্রতারণার স্বীকার হয়ে যায় তখন মুখ দিয়ে 


ইবাদাতের মর্মকথা ৯৯ 
বড় বড় বুলি বেরুতে থাকে । সে স্পষ্ট করে বলতে শুরু করে, আমি তো 
আল্লাহর আশেক । আমি যা চাইবো করবো । এতে আমাকে কেউ কিছু 
বলতে পারবে না। কিন্তু এ ধরনের কথাবার্তা যে সরাসরি গুমরাহী তা 
স্পষ্ট । আর ঠিক এ ধরনের কথাবার্তা ইহুদী নাসারাদের মুখ থেকে বের 
হতো । তারা বলতো ৪ 


একথার জবাবে আল্লাহ তা'আলা বলেছেন ঃ 


তোমরা তো তীর পুত্রের মাহবুব হবার কথা দাবী করছো কিন্তু একথা 
যাচ্ছেন ? “পুত্র আর প্রিয় হবার” এটা কি আলামত ? অতএব এ নফস 
হলো একটি বিপজ্জনক ধোকা । নতুবা প্রকৃত সত্য কথা হলো, যিনি 


. আসলে আল্লাহর “মাহবুব” হবেন তিনি তো তার নফ্সকে শুধু এমন 


কাজে লাগাবেন যে কাজ আল্লাহর সন্তুষ্টি উৎপাদনের কারণ হবে।' 
আল্লাহর অসস্তুষ্টির কারণ হবে এমন কাজ তিনি কখনো করবেন না। 


যে ব্যক্তি গুনাহ কবীরা করে, নাফরমানীর পর নাফরমানী করে, 


| আল্লাহ তা'আলা তার খারাপ আমলগুলোকে এমনভাবে ঘৃণা ও রাগত 


দৃষ্টিতে দেখেন, যেভাবে তিনি তার ভালো আমলগুলোকেও মর্যাদার 
দৃষ্টিতে দেখেন। আল্লাহ তাআলার এ প্রিয় বান্দা নবী-রাসূলগণকে নিজ 
নিজ অবস্থা অনুযায়ী আত্মগঠনের জন্য বিভিন্ন বিপদাপদ ও পরীক্ষার 
মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়েছে। তাহলেই তারা জানতে পারতো 
অনিষ্ট ও ক্ষতি করার ব্যাপারে গুনাহ হলো এমন ধারালো হাতিয়ার এবং 
নিজের লাভ আদায়ের ব্যাপারে এত নির্দয় নিষ্ঠুর প্রমাণিত যে আল্লাহর 
অনেক বড় বড় খাস বান্দাহকেও ছাড়েননি। আর এটা ঠিক প্রকৃতির 
দাবীও। স্বয়ং মানুষ মানুষের সম্পর্কের ক্ষেত্রে এ নীতিমালার কার্যকারিতা 
দেখতে পাওয়া যায়। এক ব্যক্তির আশেক যদি তার মাশুকের খেয়াল-খুশী 
রুচিমর্জি সম্পর্কে অবগত না হয় এবং সে অনুযায়ী কাজ না করে বরং 
নিজের প্রেমের আবেগের ইশারার উপর নাচতে থাকে তাহলে অবশ্যই 
তার এ আচরণ মাশুকের তথা প্রেমাম্পদের অসন্তুষ্টি ও অতৃপ্তিরই নয় বরং 
শত্ৰুতা ও মনোপীড়ার কারণ হয়ে দাড়ায় । 


ধারণা দিতে গিয়ে দ্বীনের ব্যাপারে কিছু ভুল কথাবার্তা বলেছেন। কোনো 
কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমের সীমারেখার পরওয়াও করেননি । আবার 


১০০ ইবাদাতের মর্মকথা 
কখনো আল্লাহর হকসমূহকে এড়িয়ে চলেছেন। আবার কখনো তা নির্দ্বিধায় 
বাতিল দাবীও করেছেন। একজন আহলে সুলুক বলেছেন £ 
“আমার যে কোনো মুরিদ একজন ব্যক্তিকেও জাহান্নামে দিয়েছে, 
তার সাথে আমার কোনো সম্পর্ক নেই।” 
কেউ কেউ বলেছেন ঃ | 


“যে কোনো মুরীদ একজন মু'মিনকেও জাহান্নামে থাকতে দিয়েছে 


আমি তার উপর অসন্তুষ্ট ।” 
তৃতীয় একজনকে শুনানো হয়েছে ৪ 
“কিয়ামতের দিন আমার খিমা বা তাবু স্থাপিত হবে জাহান্নামের 
দরজায়। যাতে একজন লোককেও জাহান্নামে প্রবেশ করতে দেয়া না 
হয়।” 


একথা ও এ ধরনের আরো অনেক কথা বিভিন্ন প্রখ্যাত প্রখ্যাত 
মাশায়েখরা বলেছেন বলে প্রচার আছে। এসব কথাবার্তা, এসব লোক 
সম্পর্কে হয় মিথ্যামিথ্যি প্রচার করা হচ্ছে, আর যদি সত্যি সত্যি এসব 
কথা তারা বলে থাকেন, তাহলে এসবই ভিত্তিহীন মিথ্যাকথা । এসব 
কথাবার্তা তারা সচেতন ভাবে বলেননি । বরং নেশাগ্রস্থ বেহুশ অবস্থার 
এসব কথাবার্তা । আর নেশাগ্রস্থ অবস্থায় মানুষের হুশ থাকে না। অথবা এ 
অবস্থায় মানুষের বিবেচনা শক্তি দুর্বল হয়ে যায়। কি বলছে না বলছে সে 
তা বুঝতে পারে না। এ কারণেই নেশাগ্রস্থ অবস্থা কেটে যাবার পর এদের 
অনেকেই এসব কথাবার্তার জন্যও ইস্তেগফার করেছেন। ঠিক এ ব্যাপারটি 
ওইসব সুফীদের মধ্যে কাজ করেছে, যারা প্রেমাস্পদের গুণাগুণ শুনার 
. অবকাশ রেখেছেন। 


সহবক্বতেন সঠিক মানদণ্ড 

প্রেম ভালোবাসা পথের এ-ই হলো ওই বিপজ্জনক অবস্থা এসব 
অবস্থা থেকে বীচানোর জন্য আল্লাহ তা'আলা প্রেম-ভালোবাসার একটি 
কষ্টিপাথর ঠিক করে দিয়েছেন । যাতে প্রেমের প্রত্যেক দাবীদার ব্যক্তি এর 
উপর ভিত্তি করে তাদের ভালোবাসার দাবীকে যাচাই করতে পারে £ 


২ :১/০০1- 65১৯২৩১৯৪৭৯ 
“বলো হে নবী! যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহকে ভালোবাসো 


তবে আমার অনুসরণ করো । তাহলে আল্লাহ তোমাদের ভালো- 
বাসবেন।”-সূরা আলে ইমরান ৪ ৩১ 


ইবাদাতের মর্মকথা ১০১ 


আল্লাহকে ভালোবাসার সত্যিকার দাবীদার ওই ব্যক্তিকে বলা যায়, 
যে ব্যক্তি রাসূলে করীমের অনুসরণ করাকে নিজের চলার পথ বানাবে । এ 
সত্য বুঝাবার জন্য কোনো অধ্যায় সংযোজনের প্রয়োজন নেই যে, 
রাসূলের আনুগত্য ও অনুসরণই ইবাদাতের আসল কথা । | 


. কুরআন আরো এক কদম আগে বেড়ে হুবেব ইলাহী ও হুবেব রাসূলের 
এক উজ্জ্বল মানদণ্ড কায়েম করেছে। সে মানদণ্ড হলো “জিহাদ ফী 
সাবীলিল্লাহ' ৷ জিহাদের হাকীকত হলো, আল্লাহ তা“আলার হুকুম আহকাম 
পালনে পরম সন্তুষ্টি এবং নিষিদ্ধ জিনিসগুলোকে চরম ঘৃণার সাথে 
পরিহার করে চলা। আল্লাহ তা'আলা তার খাস মাহবুব বান্দাদের এবং 
যাদের নিকট আল্লাহ মাহবুব, তাদের ব্যাপারে একটি পার্থক্য সূচক বর্ণনা 
দিয়েছেন ঃ ্‌ 

41011: 22455 25৮1 Et ১১ ০৮ হা 

“তারা মুমিনদের জন্য খুবই সহৃদয় আর কাফেরদের উপর বজ্র 
কঠিন। তারা আল্লাহর পথে জিহাদ করতে থাকে৷” 
-সূরা আল মায়েদা 8 ৫৪ 


এ কারণেই উম্মতের ভালোবাসা ও ইবাদাত বিগত দিনের উম্মতদের 
তুলনায় বেশী পরিপূর্ণ । আর এ উম্মতের ভিতরে রাসূলে করীমের সাহাবা 
এবং মানুষের তুলনায় আল্লাহর মহব্বত ও ইবাদাতে বেশী কামেল। 
অথবা যারা রাসূলুল্লাহর এসব সাহাবাদের সঠিক নমুনা বনে যাবে, যারা 
এদের যত বেশী অনুসরণ করবে, ভালবাসা ও ইবাদাত ততোটাই পরিপূর্ণ 
হবে। 


আল্লাহ তা“আলার মহব্বতের এ মানদণ্ড ও আমলী কাজ সামনে রেখে 
ওইসব লোকদের কথাবার্তা ও কাজকর্মের দিকে দৃষ্টিপাত করুন, যারা 
নিজেদেরকে আল্লাহর মহব্বত ও তার প্রেমের ইজারাদার বলে মনে করে, 
অথচ দিনরাত রাসূলের সুন্নাত ও তার হুকুম-আহকামের বিপরীত কাজ 
করে এবং এমন আকীদা ও ধ্যান-ধারণা পোষণ করে যা দীন ও 
শরীআতের ভিত্তিকেই নাড়িয়ে দেয়। 


শরীআতের অনুসরণ ও জিহাদ ফী সাবীলিল্লাহ-ই হলো খাঁটি 
আল্লাহর প্রেমিক ও মিথ্যা প্রেমিকদের মধ্যে পার্থক্যের মানদণ্ড । এ পার্থক্য 
দ্বারাই আল্লাহ তা'আলার প্রকৃত প্রেমিক ও অলি এবং ভালোবাসার 
মৌখিক দাবীদারদের মধ্যে আসল পার্থক্য সূচিত হয়ে যায়। এ মৌখিক 
দাবীদারগণ মহব্বত করার দাবীর সাথে সাথে শরীআত বিরোধী কাজ ও 


১০২ ইবাদাতের মর্মকথা 


কথা এবং নিজেদের মনগড়া বেদআতের তাবেদারী করতে থাকে । অথবা 
তারা মহব্বতের এমন মনগড়া ব্যাখ্যা করে যে, আল্লাহর সৃষ্টির প্রতিটা 
জিনিসকে মহব্বত করতে হবে। এমন কি কুফরী, ফাসেকী, নাফরমানীর 
মত জিনিসকেও ভালোবাসতে হবে। 


আসলে এটাই হলো মহব্বতের ওই বিপজ্জনক দৃষ্টিভঙ্গি, যে মহব্বত 
ইহুদী নাসারা জাতিকে ধ্বংস করে দিয়েছে । নাম সর্বস্ব ইসলামের 
সুফিদের মৌখিক এ মহব্বতের দাবীও ইহুদী নাসারাদের মহব্বতের দাবীর 
মতই । তারা বলতো, আমরা আন্লাহর ছেলে ও তার প্রিয়। যদিও এ 
হিসেবে যে, এদের কুফরী, এদের কুফরীর সীমা পর্যন্ত গিয়ে পৌছে না। 
এদেরকে ইহুদী নাসারাদের সমান গুমরাহ বলা যেতে পারে না। কিন্তু যদি 
আর .একটি দিক দিয়ে চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে, এদের এ 
দাবী ইহুদী নাসারাদের দাবী হতেও নিকৃষ্টতম ও ধ্বংসকারী । কারণ এদের 
মধ্যে শরীআতের বিরোধিতার সাথে সাথে মুনাফিকীর জীবানুও বিদ্যমান । 
আর একথা আমাদের সকলেরই জানা যে, মুনাফিকের ঠিকানা জাহান্নামের 
সবচেয়ে নিম্নস্তরে ৷ 


তাওরাত ও ইনজীল কিতাবে আল্লাহর মহব্বতের যে তালিম দেয়া 
হয়েছে ঠিক সেই তালিম কুরআন মাজীদেও দেয়া হয়েছে। যদিও এসব 
কিতাবের শব্দাবলী ও ভাষা এবং আসল তালিমের ব্যাপারে তাদের 
অনুসারীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ আছে। কিন্তু এরপরও এটা একটা 
.অতি সত্য কথা, আল্লাহর মহব্বতের তালিম প্রকৃত অর্থে হেদায়াতে 
রাব্বানী হবার ব্যাপারে কারো মধ্যে কোনো মতপার্থক্য নেই। বরং এ 
শিক্ষা তাদের কাছে ইনজীলের শরীআতের সবচেয়ে বড় ও বুনিয়াদী 
শিক্ষা হিসেবে পরিগণিত। 


ইনজীল বলে £ “হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, মন- 
দিল, আকল-বুদ্ধি ও অন্তর দিয়ে খোদাওয়ান্দকে মহব্বত করো ।” 


আজও নাসারা সম্প্রদায় দাবী করছে, তারা হুব্ৰে ইলাহীর উপর 
কায়েম আছেই। আর তাদের মধ্যে যে তাকওয়া ও পরহ্যেগারী পাওয়া 
যায় তা সে ওসিয়তেরই প্রভাব । কিন্তু প্রকৃত ব্যাপার তা নয়। প্রকৃতপক্ষে 
তারা আল্লাহ তা'আলার সত্যিকারের মহব্বত থেকে নিজেদেরকে মুক্ত করে 
নিয়েছে। কারণ আল্লাহ তা“আলা যা পসন্দ করেন তা তারা করে না। বরং 
যে জিনিস আল্লাহর অপসন্দ ও যাতে অনস্তৃষ্ট হন, তারা তা-ই করে। 
আল্লাহর সন্তুষ্টির প্রতি তাদের মোটেই পরওয়া নেই। এর ফলেই আল্লাহ 


ইবাদাতের মর্মকথা ১০৩ 
তা'আলা তাদের সকল আমল নষ্ট করে দিয়েছেন। একদিকে তারা 


তথাকথিত আল্লাহ প্রেমের নেশায় বেহুশ হয়ে আছে। অপরদিকে আল্লাহ 


তা‘আলা তাদেরকে বিদ্রোহী ও অভিশপ্তদের তালিকায় শামিল. করে 
নিয়েছেন। আল্লাহর সুন্নাত হলো, তিনি কেবল সেইসব লোকদেরই 
ভালোবাসেন এবং অনুগ্রহ করেন যারা তাকে সত্যিকার মহব্বত করে। 
এটা কিভাবে হতে পারে যে, বান্দাহ যে আল্লাহকে ভালোবাসে আর 
আল্লাহ তাকে ভালোবাসে না ? প্রকৃত ব্যাপার হলো বান্দাহ আল্লাহকে 
যতটুকু ভালোবাসে, আল্লাহও তাকে ততটুকুই ভালোবাসেন। আর এর 
ফল বান্দাহকে এর চেয়ে কয়েকগুণ বেশী দিয়ে থাকেন। হাদীসে কুদসীতে 
আছে ঃ 


MSC ETL ELI RE UE ১ 
Ms ৩ SEA slg) - Usa ৫ ০০৪ ৩ ১৩ lL 


“যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে আমি 
তার দিকে এক বাহু এগিয়ে আসি। আর যে আমার দিকে এক বাহু 
এগিয়ে আসে আমি তার দিকে একগজ এগিয়ে আসি। আর যে ব্যক্তি 
আমার দিকে পায়ে হেটে আসে আমি তার দিকে দৌড়ে আসি ৷” 


কুরআনে একথাগুলো বার বার উচ্চারিত হয়েছে ঃ 

“আল্লাহ মুত্তাবীদের ভালোবাসেন |” 

“অনুগ্বহকারীদের আল্লাহ ভালোবাসেন ।” 

“তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন।” 

শুধু তাই নয়, বরং কুরআন সুন্নাহর ভাষ্য অনুযায়ী তো আল্লাহ 
তা'আলা সেসব লোকদেরকেই তার প্রেমের সার্টিফিকেট দান করেন যারা 
ফরয, ওয়াষিব আদায় করে, নফল বন্দেগী বেশী বেশী পালন করে। 


নি 
এ রি ১০১94 


“নফল বন্দেগীর মাধ্যমে বান্দাহ আমার নিকটবর্তী হয়। এভাবে সে 
আমার প্রিয় হয়ে উঠে। এমনকি এক সময় আসে যখন আমি তার 
কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে ; OTN. 
দিয়ে সে দেখে।” 


১০৪ ইবাদাতের মর্মকথা 


আল্লাহ প্রেমের এ সঠিক দৃষ্টিভংগির আলোকে দেখলে দেখতে পাবেন, 
এই তথাকথিত আল্লাহ প্রেমিকরা অনেক ক্ষেত্রেই শরীআতের বিরোধিতা 
করে থাকে । আল্লাহর রাহে চেষ্টা-প্রচেষ্টা তথা জিহাদ চালাবার ধারণা 
পর্যন্ত পোষণ করে না। শরীআত এবং জিহাদ ত্যাগ করার পরও তারা 
আল্লাহর মহব্বতের বড় দাবীদার । আবার কেউ এমন খামখেয়ালী করেন 
যেমন খামখেয়ালী করেছে নাসারা জাতি । এরা এদের এসব চিন্তাধারা ও 
কর্মপদ্ধতির সমর্থনে এমন উদ্ভট কথা ও যুক্তি পেশ করে, যেসব যুক্তির 
আশ্রয় গ্রহণ করতো নাসারা জাতি । অর্থাৎ তারা হয় কুরআন ও হাদীসের 
মুতাশাবেহ শব্দাবলীর মনগড়া ব্যাখ্যা করতো, অথবা এমন গল্প কাহিনীর 
উপরে তাদের দলীলের ভিত্তি রচনা করতো যাদের এসব গল্প-কাহিনী 
সত্য হবার ব্যাপারে কোনো প্রমাণাদি ছিলো না। যদি ভালো ধারণার 
বশবতাঁ হয়ে তাদের সততা ও নিষ্ঠার উপর বিশ্বাসস্থাপন করাও যায় 
তাহলেও এসত্য অস্বীকার করতে পারা যাবে না যে, তারা মাসুম ছিলো 
না। এরপরও তারা তাদের কথা মেনে নেয়াকে ওহীর মতো ফরয বলে 
মনে করতো । এর অর্থই হলো, যেভাবে নাসারা জাতি তাদের ওলামা 
মাশায়েখকে প্রকৃতপক্ষে দীনের প্রণেতার (শারেয়) মর্যাদা দিয়ে 


রেখেছিলো । এ লোকরাও তাদের মুরশিদ ও পীর-মাশায়েখকে আসলে 


শরীআতের আমীর মনে করতো । এ ব্যাপারে অবস্থা কখনো এমন পর্যায়ে 
গিয়ে পৌছতো, এসব ইবাদাত ও .গোলামীর শিকড়ের উপর দিয়ে সরাসরি 
করাত চালিয়ে দিয়ে দাবী করতে শুরু করে যে, খাস লোকেরা বন্দেগীর 
_ সীমারেখা পার হয়ে যায়। যেমন ঈসায়ী সম্প্রদায় ঈসা মাসীহ-এর 
ব্যাপারে দাবী করে আসছিলো অথচ পরিপূর্ণভাবে আল্লাহর গোলামীর 
প্রকৃত ও বাস্তব প্রকাশের নামই হলো দীন এবং আল্লাহ জান্লাশানুহুর চরম 
ও সার্বজনীন মহব্বতকেই দীন বলে। একটি জিনিসের কমতি অপর 
জিনিসের কমতির অকাট্য প্রমাণ । এভাবে গায়রুল্লাহর মহব্বত গায়রুল্লাহর 
গোলামীরই প্রমাণ। আল্লাহ ও আল্লাহর রাসূল ওইসব জিনিস পসন্দ 
করেন যেসব জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা 
ও কাজের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। অতএব যে আমল আল্লাহর জন্য 
হবে না তা পরিত্যাজ্য । 


lel UL Jey CS 
“কাজের কর্মফল নিয়তের উপর নির্ভরশীল”. 


ইবাদাতের মর্মকথা ১০৫ 


যে কাজ উস্ওয়ায়ে রাসূলের মুতাবিক হবে না তাও পরিত্যাজ্য । 
Mus 3 Saal ০৩০১০৩৪৪১০০ ale ০9০০ Uae 5 

“যে ব্যক্তি আমার হুকুমের বাইরে কোনো কাজ করবে, সে কাজ 
বাতিল বলে গণ্য হবে।” 


এটাই দীন ইসলামের মূল বুনিয়াদ । আসমানী কিতাব নাযিল হবার 
এটাই ছিলো উদ্দেশ্য । আর আশম্বিয়ায়ে কেরামকে পাঠাবারও লক্ষ্য ছিলো 
এটাই। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মাম এ পয়গামই 
শুনিয়েছেন। আর এ জন্যই তিনি তার শারীরিক ও মানসিক সর্বশক্তি 
নিয়োগ করেছেন। 


রি হারা 

গোলামীর এ স্তরে পৌছার ব্যাপারে মানুষের নফ্সের কিছু কিছু বড় 
দুর্বলতা বাধা হয়ে দীড়ায়। এ দুর্বলতাসমূহের মধ্যে সবচেয়ে বড় 
বুনিয়াদই হলো শিরকের প্রতি আকর্ষণ । শিরক মানুষের নফসের এক বড় 
দুষ্ট ক্ষত। এমন কি এ উম্মতের মধ্যেও শিরকের অদৃশ্য জীবাণু পাওয়া 
যায় যে, উন্মাত তাওহীদের পতাকাবাহী । স্বয়ং রাসূলে করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামই এর ইংগিত দিয়েছেন। এ কারণে সাহাবায়ে 
কেরাম সবসময়ে এ বিপদ থেকে মুক্ত থাকার জন্য যিকির-ফিকির করতে 
থাকতেন । 


হযরত'সিদ্দীকে আকবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করেছিলেন £ “আপনি যে বলছেন “শিরকের প্রতি আকর্ষণ 
পিঁপড়ার পায়ের আওয়াজ থেকেও গোপনে হয়ে থাকে । তাহলে এ বিপদ 
থেকে আমাদের বাচার উপায় কি ? একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম এরশাদ করেন । এসো ! শিরকের ছোট বড় বিপদ থেকে 
বাচার জন্য তোমাদেরকে. আমি ব্যবস্থাপত্র দিচ্ছি। তোমরা আল্লাহর নিকট 
দোয়া করো ৪ 


adel ২০] El pel 09:42 ol disse EE 
“হে আল্লাহ ! জেনে শুনে কখনো আমি কাউকে তোমার শরীক করা 


হতে তোমার নিকট পানাহ চাই । আর আমি অজান্তে কোনো শরীক 
করে ফেললে তার থেকেও তোমার মাগফিরাত কামনা করছি।” 


১০৬ ইবাদাতের মর্মকথা 
রাসূল (স) দোয়া করতেন ঃ 

৯২ ৩৯১ 9 (10৯৩1 4৯৯5 (1৮০4 ০৯ 
“হে আল্লাহ! তুমি আমার প্রতিটি কাজকে শুধু তোমার জন্যই একনিষ্ঠ 
বানাও । এতে অন্য কারো যেনো কোনো অংশ না থাকে ।” 


শান ও সম্পদের ভালোবাসা 

গোলামীর পথে দ্বিতীয় বাধা হলো ধন-সম্পদের আকর্ষণ । আমিত্বের 
অধ্যয়ন থেকে জানা যায়, মানুষের মধ্যে সাধারণত এমন এমন গোপন 
প্রত্যাশা লুকায়িত থাকে যা আল্লাহর সত্যিকারের ভালোবাসা, বন্দেগী ও 
ইখলাসের বীজের উপর আবরণ ফেলে দেয়, যাতে তা বাড়তে ও অগ্রসর 
হতে না পারে। শাদ্দাদ ইবনে আউস (র) আহলে আরবকে উদ্দেশ্য করে 
বলেছেন £ 

“হে আরববাসী ! তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশী ভয় যে বিষয়ে 

তা হলো তোমাদের “রিয়া” ও ‘নফ্‌সের গোপন লালসা” ।” 


স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সর্বোচ্চ 
হস্তা সম্পর্কে নিম্নোক্ত শব্দগুলো দিয়ে সাবধান করেছেন ঃ 


০০৯৮১০১০৪১৫ ৪১ G LS gst gts 

ও (৯০১৪ ২০৯] 913) _ 45১ কি 

“দুটি ভূখা.চিতাকে বকরীর পালে ছেড়ে দেয়া হলেও বকরীদের জন্য 

তা এত ধ্বংসাত্মক নয়, যত বড় ধ্বংসাত্মক ধন-সম্পদের লোভী মানুষ 
দীন ও ঈমানের জন্য ।”-আহমাদ, তিরমিযি 


বুঝা গেলো, যে অন্তরে.সত্য ও খাটি দীন স্থান পাবে, সে অন্তরে ধন- 
সম্পদ ও শান-শওকতের স্থান নেই। কারণ মানুষের মন যখন আল্লাহ্‌র 
ভালোবাসা ও ইবাদাতের আসল মজা পায় তখন তার দৃষ্টিতে এর চেয়ে 
বড় মজাদার জিনিস আর কিছু থাকে না। তখন অন্য কোনো দিকে যাবার 
তার কোনো প্রয়োজনও পড়ে না। এ কারণেই সরলমতি মু'মিনরা সকল 
প্রকার খারাপ কাজ ও কথা থেকে এর সাহায্যে মাহফুয থাকে । কুরআনে 
পাকে এরশাদ হয়েছে ঃ 


৮ 


ইবাদাতের মর্মকথা ১০৭. 


০০৪ Gla ১৭৫ ০০:১5] ০৮ EE 5৪ 18 
“এরূপ ঘটল, যাতে করে আমরা ইউসুফের থেকে অন্যায়, পাপ ও 
নির্লজ্জতা দূরীভূত করে দেই। আসলে সে আমার বাছাই করা 
বান্দাদের একজন ।”-সুরা ইউসুফ ঃ ২৪ 


এর কারণ একেবারেই স্পষ্ট । খালিস বান্দা আল্লাহর ভালোবাসা ও 
আল্লাহর ইবাদাতের এমন মজা ও স্বাদ পায় যা গায়রুল্লাহর বন্দেগী হতে 
তাকে ফিরিয়ে রাখে। কারণ তার হৃদয়ে ঈমানের চেয়ে বেশী প্রিয়, সুস্বাদু, 
আনন্দদায়ক ও সম্মোহনের অধিকারী আর কোনো জিনিস নেই । আর এই 
বাতিনী অবস্থা আল্লাহর দিকে তার হৃদয়কে টেনে নিয়ে যায়। সবসময়ই 
তার দিকে মাথা নত রাখে । তীর যিকিরে হৃদয়কে মগ্ন রাখে। তীর ভয়ে 
বান্দা ভীত-প্রকম্পিত এবং রহমতের প্রত্যাশী থাকে। আল্লাহ এরশাদ 
করছেন- | 

ঠিডিটি 87551551158 

“যে ব্যক্তি গায়েবিভাবে আল্লাহ তা“আলাকে ভয় করে এবং তীর 

| -সুরা কাফ £ ৩৩ 

ভালোবাসার প্রাকৃতিক দাবীই হলো, প্রেমিক যদি একদিকে 
প্রেমাম্পদের মিলনের আশায় আন্দোলিত থাকে তাহলে সাথে সাথে আবার, 
না পাবার হতাশার দুর্ভোগে ভুগতে থাকে । এ কারণেই আল্লাহর বান্দা ও 
তার প্রেমিক সবসময়ই আশা-নিরাশার দ্বিগুণ ভাবাবেগ পোষণ করে £ 


৫ পা ৩ 98] পপ ৫০ ০০৪০০ 
০ : ১51১-০1-41 09989 4০০৯০ ০১৯৩৪ 


“তারা হয়ে থাকে তার রহমতের প্রত্যাশী এবং তার আযাবের ভয়ে 
ভীত।”-সূরা বনী ইসরাঈল ঃ ৫৭ 


কুরআনের এ শব্দগুলো এ সত্যেরই আয়না । মানুষের নফ্স মূলত 
দুটি অবস্থার যে কোনো একটিতে নিমজ্জিত থাকে । হয় সে এক আল্লাহর 
একনিষ্ঠ বান্দাহ ও দাস হবে অথবা মাখলুকের বান্দা হয়ে থাকবে । আর 
বিভিন্ন রকমের শয়তান তার দিল ও দেমাগের উপর ছায়া বিস্তার করে 
রাখবে। এছাড়া তৃতীয় আর কোনো সুরত নেই। কারণ মানুষের হৃদয় 
যদি গায়রুল্লাহ হতে মুক্ত হয়ে এক আল্লাহর জন্য পাগলপারা না হয়ে 
যায় তাহলে শিরকের নাজাসাতের সাথে তার মিশে যাওয়া এক নিশ্চিত 


১০৮ ইবাদাতের 'মর্মকথা 
ব্যাপার । কুরআন মাজীদ যে ঈমানের দাবী করে তার মর্ম এর থেকে 
একটুও ভিন্ন নয়। 
আল্লাহ বলেছেন £ 
১০]। সুধা 2405৮ 9] এ।১ কিরাত ০132১৯০৯১11 ৫৯58 
5? &. 599 2৪ | 4 | চি Fi SU 3 2১ ts xy 
YY, : 1৩১ oS 
“অতএব তোমরা একাগ্রচিত্তে তোমাদের চেহারা আল্লাহর দীনের 
দিকে ফিরিয়ে দাও ...... এটাই সোজা সুদৃঢ় দীন। কিন্তু এ সম্পর্কে 


অনেক লোকই জানে না। তার প্রতি অবনত হয়ে তাকে ভয় কর। 


আর নামায কায়েম করো । মুশরিকদের মধ্যে পরিগণিত হয়ো না।” 
_সুরা আর রূম £ ৩০-৩১ 


পোটা মানবজ্ঞাতি এ দুভাগেই বিভক্ত 
এক শ্রেণী হলো আল্লাহর অত্যন্ত নিষ্ঠাবান বান্দাহর দল। যারা 
আল্লাহর মহব্বত, বন্দেগী ও আনুগত্যের নির্ভেজাল পথের অনুসারী । 


আর দ্বিতীয় শ্রেণী হলো মুশরিকের দল ৷ এ দল নফ্সের খাহেশের 
পূজারী । আল্লাহ তা'আলা ইবরাহীম ও আলে ইবরাহীম আলাইহিস 
সালামকে প্রথম দলের ইমাম বানিয়েছেন। যেভাবে তিনি ফিরআউন ও 
আলে ফিরআউনকে দ্বিতীয় দলের নেতা বানিয়েছেন। 


et ০১১৮৮ ৪১১285085৮2 এ 
৬5 :০1531- ৭5042 

আমি ইবরাহীমকে বখশিশ হিসেবে দান করেছি ইসহাক এবং 
নি মানি উনি 


বানিয়েছি। তারা আমার হুকুম অনুসারে মানুষকে হেদায়াতের পথ 
দেখাতো ।”-সুরা আল আম্বিয়া ৪ ৭২-৭৩ 


এভাবে ফিরআউন ও আলে ফিরআউন সম্পর্কে বলা হয়েছে ঃ 


রে 7 0209 £25 070+ 
২ :১০০৪-হ ১611 dh ০১5৬ El ৮৯5 


ইবাদাতের মর্মকথা ১০৯ 


“আর আমি তাদেরকে গোমরাহীর নেতা বানিয়েছি। তারা মানুষকে 
জাহান্নামের পথে ডেকে আনতো ।”-সুরা আল কাসাস ৪ ৪১ 


ওযাহ্দাতুল ওক্াজ্ছদের ফিতনা 


এ ধরনের ফিরআউনী গুমরাহী উৎস সম্পর্কে তাদের এ ধারণা যে, 
আল্লাহ তা'আলার রেযা ও কাযা এবং মর্যী ও মাশিয়ত দুটো একই 
জিনিস। আর এদের পরিণতিও এ নির্ভেজাল কুফরী ধারণার উপর গিয়ে 
ঠেকে যে খালিক ও মাখলুক উভয়টা একই জিনিস । যিনি খালিক তিনিই 
মাখলুক আর যিনি মাখলুক তিনিই খালিক। তাদের জিদ হলো, মাখলুকও 
খালিকের সমতুল্য । অথচ হযরত ইবরাহীম আলাইহিস সালামের ঘোষণা 
হলো £ 


টে 6. bs ৩50৩ Los 0-0 4 8 2৯০9 894 “92 20+ 0401 # #0 ০৮৮৭ 

| dose pol ০০৬০৬৭| SIU Dl OLS AS apis ol 

৬৬৬০ : 51১৬1 -০৬৯। রে 

“তোমরা কি দেখেছ যে, তোমরা ও তোমাদের বাপ-দাদারা যেসব 

জিনিসকে মাবুদ বানিয়ে রেখেছো তা সবই পরওয়ারদিগারে আলম 
ছাড়া, আমার দুশমন ।”_সুরা আশ শুআরা ৪ ৭৫-৭৭ 


আমি আগেই বলেছি যে, কিছুসংখ্যক মাশায়েখের সন্দেহপূর্ণ কথা- 
বার্তার ভিত্তিতেই এ মতের সৃষ্টি হয়েছে। এ হতভাগ্যরা এ ধরনের বক্র- 
রিলিজ তত 
হয়েছিল নাসারা জাতি । 


সালাহ 

এসব সন্দেহপূর্ণ শব্দাবলীর মধ্যে দৃষ্টান্ত হিসেবে “ফানাহ' শব্দটি 
দেখা যাক। তাদের এ একটি শব্দের আড়ালে কেমন বিপজ্জনক এবং 
আপদমস্তক শিরক ও নাস্তিকতা লুকিয়ে আছে। 


“ফানাহ' তিন প্রকার । প্রথম প্রকার হলো, কামেল লোকদের ফানাহ। 
এতে আম্বিয়া ও অলীগণ শামিল রয়েছে। 


দ্বিতীয় প্রকার “ফানাহ*র কাসেদীনের এতে সালেহীন ও কম মর্ধাদার 
অলীগণ । 


১১০ ইবাদাতের মর্মকথা 
তৃতীয় প্রকার ‘ফানাহ’ হলো মুনাফিক ও মুশরিকদের । 
প্রথম শ্রেণীর ‘ফানাহ’ হাকীকত হলো, আবেদের দৃষ্টিতে আল্লাহ ছাড়া 
কোনো কিছুর অস্তিত্ব নেই। আল্লাহর সাথেই ভালোবাসা জুড়ে নিতে 
হবে । তারই বন্দেগী করতে হবে । ভরসা করতে হবে তারই উপর | তার 
কাছেই চাইতে হবে সকল রকম: সাহায্য-সহযোগিতা। বন্দেগীর 
পরিপূর্ণতার লক্ষণই হলো বান্দাহ তাই পসন্দ করবে যা আল্লাহ্‌ পসন্দ 
করেন। তাকেই ভালোবাসবে যিনি আল্লাহর নিকট মাহবুব হবেন । যেমন 
ফেরেশতা, আম্বিয়া ও সুলাহা । যাদের মনের অবস্থা হবে কুরআনে বর্ণিত 
অবস্থার মত “কালবে সালীম'। সালীম অর্থ হলো সুরক্ষিত । এজন্য 
কালবে সালীম হলো সেই কালব, যে কালব আল্লাহ ছাড়া অথবা আল্লাহর 
ইবাদাত ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া অথবা আল্লাহর মহব্বত ছাড়া অন্য 
সকলের মহব্বত থেকে পৃত-পবিত্র ও সুরক্ষিত থাকবে । আল্লাহর 
ভালোবাসা ও বন্দেগীর এ অবস্থাকে আপনি “ফানাহ' শব্দ দ্বারা ব্যাখ্যা 
করুন অথবা অন্য কোনো শব্দ দ্বারা আমি এ নিয়ে আর বহস্‌ করবো না। 
অবশ্য কথা হলো প্রকৃত ইসলাম এটাই। 
তীয় র্‌“ ” হলো, আল্লাহ ছাড়া অন্য কারো খেয়াল ও 
ই ৬৮১4১ 'সালেক'ই এ 
অবস্থায়ই থাকে । এর কারণ হলো এরা গোপনভাবে আল্লাহর মহব্বত, 
ইবাদাত, ও তার যিকিরের দিকে পরিপূর্ণভাবে ঝুঁকে থাকে । এদিকে মনের 
দিক থেকে যেহেতু সে দুর্বল থাকে এজন্য জালাল ও জামালে 


খোদাওয়ান্দির ব্যাপারে ভীত ও পেরেশান থাকে । এদের এমন শক্তি 


অবশিষ্ট থাকে না যে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সে দেখতে পারে। 
এর ফল দাড়ায় যে, গায়রুল্লাহ্‌ তাদের মনে আদপেই প্রবেশ করতে পারে 
না। বরং তারা গায়কুল্লাহর অনুভূতি পর্যন্ত ভুলে যায়। হযরত মূসা 
আলাইহিস সালামের মায়ের মনের অবস্থা এমনই ছিলো, তিনি যখন তার 
ছেলেকে আল্লাহর হুকুমে দরিয়ার. ঢেউয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলেন । এ 
সম্পর্কে কুরআনে বলা হয়েছে ৪ 
1581575ভি 
| _সুরা আল কাসাস ৫ ১০ 
“খালি হয়ে গিয়েছিলো” অর্থাৎ মুসার যিকির-ফিকির ছাড়া তার মনে 
আর অন্য কোনো কথা ছিলো না, এ হৃদয়ে শুধু মূসা আর মুসাই অবশিষ্ট 


ইবাদাতের মর্মকথা ১১১ 


রয়েছে। এ ধরনের অবস্থা সাধারণত এমন ব্যক্তির উপর আপতিত হয় 
যার উপর মহব্বত অথবা ভয় ও আশার অসাধারণ জযবা হঠাৎ করে 
কজা করে নেয়। যে জিনিসকে তারা ভালোবাসে অথবা ভয় করে 
অথবা প্রত্যাশা করে থাকে, তার মনে ওইসব জিনিস ছাড়া অন্য কোনো 
জিনিসের ধারণা রাস্তা খুঁজে পায় না। অতএব যিক্রে ইলাহীর মধ্যে এ 
অবস্থা পেশ হওয়া একটি বাস্তব ঘটনা। যখন কোনো যিকিরকারী এ 
অবস্থার সম্মুখীন হয়, তখন তার ভেতর থেকে “আমি”, 'তুমির' পার্থক্য 
উঠে যায়। সে তার প্রিয়কে পেয়ে স্বয়ং নিজের অস্তিত্ব সম্পর্কে গাফেল 
হয়ে যায়। সে নিজে যা দেখতে পায় তার মধ্যে মিশে গিয়ে নিজেকেই 
ভুলে বসে। তার অন্তরদৃষ্টি শুধু একটি যাতে আজালী ও হাকীকী অর্থাৎ 
আল্লাহ তা'আলাকেই বিদ্যমান দেখতে পায়। আর অবশিষ্ট গোটা বিশ্ব 
তার কাছে কোনো জিনিস বলেই মন হয় না। এ অবস্থা তীব্র হলে 
সালেকের মন এত দুর্বল হয়ে যায় যে, সে ‘আমি’ আর 'তুমি'র মধ্যে 
পার্থক্য করতে হয়রান হয়ে যায়। তখন তার মনে এ ধারণা বদ্ধমূল হয়ে 
যায় যে, সে নিজেই নিজের মাহবুব । 


এটা হলো ওই অবস্থা-_যার হাকীকত বুঝতে গিয়ে কত জাতি 
নিজকে গুমরাহীর অতল তলে নিক্ষেপ করেছে। এ অবস্থাকে তারা 
ইত্তেহাদ’ (মিল) বুঝে নিয়েছে। অর্থাৎ এটা হলো ওই মোকাম যেখানে 
পৌছে আশেক তার মাহবুব আল্লাহ তা'আলার সাথে মিশে যায়। এরপর 
এ দুটি অস্তিত্বের মধ্যে আর কোনো পার্থক্য, কোনো লজ্জা, কোনো দ্বিতু 
অবশিষ্ট থাকে না। বরং দুটো মিলে এক অস্তিত্বে একাকার হয়ে যায়। এ 


অবস্থায় উভয়ই আপন আপন অবস্থা হতে মুক্ত হয়ে যায়৷ এর মধ্যে ছন্দ 
দেখা দেবে অথবা এ দুটোর মিলনে একটা তৃতীয় জিনিস সৃষ্টি হয়ে যাবে 
যা এ দুটোর প্রত্যেকটা থেকে ভিন্ন অবস্থার অধিকারী হবে। যেমন পানি 
আর দুধ অথবা পানি ও শরাব মিলে একটি তৃতীয় পদার্থ সৃষ্টি হয়। 
এরপর না একে পানি বলা যায় আর না বলা যায় শরাব। একথা সুস্পষ্ট 
যে, আল্লাহ তা'আলার জাতে পাকের ব্যাপারে এসব অবস্থার কোনোটিই 
ধারণা করা যায় না। অতএব তার ও তার প্রিয়ের এক হয়ে যাওয়া একটি 
ভ্রান্ত কথা। হা, এ দুটোর উদ্দেশ্য ও মর্জির মধ্যে একমত হওয়া যেতে 


১১২ ইবাদাতের মর্মকথা 


পারে। তাদের পসন্দ অপসন্দের মধ্যে মিল হতে পারে। হতে পারে যা 
প্রেমিকের ভাল লাগে তা প্রিয়েরও ভালো লাগে। যা প্রিয়ের কাছে খারাপ 
লাগে তা প্রেমিকের কাছেও খারাপ লাগে ।. এক বন্ধু যা ভালোবাসে হতে 
পারে আরেক বন্ধুও তা ভালোবাসে । বন্ধু যাকে শত্রু মনে করে, তার বন্ধুও 
তাকে শক্র ভাবে। আর এটাই স্বাভাবিক ব্যাপার । এখানে এবং শুধু 
এখানেই ইত্তেহাদ (মিল) হতে পারে। 


'ফানাহ'র ধারণার মধ্যে রয়েছে এরূপ অনেক ক্রটি-বিচ্যুতি। কামেল 


ওলীরা যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর 
ফানাহ্‌র এ অর্থ মনে করতেন না। আথ্িয়ায়ে কিরামের উল্লেখ আর কি 
করবো । এসব জিনিস সাহাবায়ে কেরামের পর দুনিয়ায় এসেছে। কেননা 
মনের দুর্বলতা থেকেই এ সবের সৃষ্টি হয়। আর সাহাবায়ে কেরামের দিল 
ঈমানের বোঝা বহন করতে এত শক্তিশালী, এত মযবুত, দৃঢ় ও এত 
সমূলে প্রতিষ্ঠিত ছিলো যে, কোনো অবস্থাতেই তাদের বুদ্ধিমত্তা ও জ্ঞান 
দুর্বল হয়ে পড়তো না। এদের উপর না কোনো প্রকার দুর্বলতা দেখা দিত; 
না তারা নেশাগ্রস্ত হতো। তাদের উপর কোনো সময় ইশকের হয়রানী 
বিস্তার লাভ করতো না । আর না তারা কোনো সময় অসচেতন থাকতেন । 
বসরার তাবেয়ীদের থেকে এ অবস্থার শুরু হয়েছিলো। সর্বপ্রথম দেখা 
গেলো যে, কিছু লোক কুরআন শুনে এর ধার সহ্য করতে না পেরে বেহুশ 
হয়ে গেলো । এমন কি কারো রূহ এ অবস্থায়ই উড়ে চলে গেলো। যেমন 
আবু যেহির ও কাষী যাররাহ বিন আওফা। | 


অতপর এ ধারা সামনে অগ্রসর হলে আকাবেরে সুফিয়াদের বেশ কিছু 
সংখ্যককে “ফানা' ও “নেশা'র এ অবস্থায় লিপ্ত হতে দেখা গেলৌ। এ 
অবস্থায় তাদের পার্থক্যসূচক বিবেক-বুদধি নিক্িয় হয়ে গেলো। এমন কি 
এ বেইশের জগতে থেকে তারা এমনসব কথাবার্তা বলে গেলো যেসব 
কথার ভ্রান্তি তারা হুশ ফিরে আসার পর নিজেরাই স্বীকার করলো. যেমন 
আবু যায়েদ (র), আবুল হাসান (র) ও আবু বকর শিবলী (র) ইত্যাদি 
বুযুর্গদের ব্যাপারে এরূপ কথিত আছে। 


এদের বিপরীতে হযরত আবু সালমান দারানী (র), মারুফে কারখী 


(র), ফুযাইল বিন আয়ায (র) এবং হযরত জুনাইদ বাগদাদী (র) ইত্যাদি 


বুযুর্গগণ, যাদের দিল ছিলো অত্যন্ত মযবুত। এসব বুযু্গদের জ্ঞান-গরিমা 
কোনো 'সময়ই লোপ পেতো না তারা কখনো ওই অবস্থায় নিপতিত 
হননি। আর এ অবস্থায়ই মহব্বত ও ইবাদাতের সত্যিকারের কামালিয়াত। 


=~ স্পা পাপা... 


ইবাদাতের মর্মকথা ১১৩ 


কখনো আল্লাহর মহব্বত, ইবাদাত এবং অনুসন্ধান ছাড়া অন্য কোনো 
দিকে যায় না। কিন্তু সাথে সাথে তারা সবসময় এমন জ্ঞান ও পার্থক্যসূচুক 
মেধা বহন করে থাকেন যা তাদের সব কাজ ও সব ব্যাপারের গভীরে 
প্রকৃত অবস্থায় দেখতে পায়। তারা তাদের দূরদর্শিতার দৃষ্টি দিয়ে দেখেন 
যে, সমগ্র জগতটা আল্লাহ তা'আলার হুকুমে কায়েম আছে এবং তীর মর্ঘি 
মুতাবিক সমগ্র মুয়ামালাত পরিচালিত. হয়ে থাকে । অতপর এর চেয়েও 
আগে বেড়ে তাদের সামনে সবসময় প্রকৃতির এ রহস্য উন্মোচিত হতে 
থাকে যে, সমগ্র পৃথিবী আল্লাহ জাল্লাশানুহুর সামনে মাথা নত ও তীরই 
তাসবিহতে মশগুল থাকে । এ দৃশ্যপট তাদের জন্য অত্যন্ত বড় শিক্ষা 
গ্রহণের কারণ হয়। আর তাদের দীনী ইখলাস ও বন্দেগীর আবেগ 
উচ্াসের পার্থক্য সূচিত ও কষ্টিপাথরের কাজ করে। 


কুরআন যে ইবাদাতের আহবান জানায় এটাই হলো সে ইবাদাত। 
সত্যবাদী মু’মিনে কামেল আরেফরা যাদের মাথার তাজ হলেন, মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাতের এ পন্থাই অবলম্বন 
করেছিলেন । শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
আসমানে তাশরিফ নিয়েছিলেন সেখানে তিনি আল্লাহর নিদর্শনাবলী 
দেখেছিলেন। সেখানে তাদের আবদ ও মাবুদের মধ্যে যেসব গোপন 
কথাবার্তা হয়েছিলো তা অন্যদের বোধগম্য হবার নয়। আল্লাহর 
নৈকট্যের এ মর্যাদা লাভ করা আর কারো ভাগ্যে হয়নি। কিন্তু এত নিকটে 
৮৮51 
আত্মভোলার অবস্থা হয়েছিলো আর না তার বিবেচনা 
£ চি ১৮১8৮৮585 
বিপরীত অবস্থা । হযরত মুসা “ত্র” পাহাড়ের উপর তাজান্লির ছায়া 
দেখার ধকল সইতে পারেননি । তিনি বেহুশ হয়ে পড়লেন । | 


'ফানাহ'র তৃতীয় ধরন হলো, আল্লাহ তা'আলাকে ছাড়া আর কাউকে 
মওজুদ দেখতে পারে না। খালিকের ওজুদই অবিকল মাখলুকের মধ্যে 


দেখতে পাবে । আবদ ও মাবুদের মধ্যে পার্থক্য থাকবে না। 'ফানাহ'র এ 


শ্রেণী ওই সব গোমরাহ ও মুলহিদদের অবলম্বন করা পথ যা হুলুল’ 
রি র র হু ও 
ইত্তেহাদের গোমরাহীর বর্জের মধ্যে গিয়ে পতিত হয়েছে। 


গান্সিল শাই শের সঠিক ব্যাখ্যা 
হক ও মারেফাতের বুযুর্গগণ যে বাক্যগুলো বলেছেন যেমন $ 
৮- 


১১৪ ইবাদাতের মর্মকথা 
রা 
“আমি আল্লাহকে ছাড়া আর কিছু দেখি না।” 
অথবা , 
Call ১৩ ৩) ১০১19 
“আমি আল্লাহ ছাড়া আর কোনো দিকে দৃষ্টি দেই না” ইত্যাদি। 
তাদের এসব কথাবার্তার অর্থ হলো, “আমি আল্লাহ ছাড়া কাউকে 
বিশ্ব চরাচরের পরওয়ারদিগার অথবা খালিক অথবা পরিচালক অথবা 
ইলাহ দেখি না” এবং “আমি কোনো গায়রুল্পাহর থেকে মহব্বত. ও 
ভালোবাসা অথবা আশা পোষণ করি না।”€এদের এসব দাবীর যুক্তিগুলো 
স্পৃষ্ট) মানুষের দৃষ্টি ওই জিনিসের দিকেই পতিত হয় যা তার মনে 
রেখাপাত করে । যার সাথে তার মহব্বত আছে অথবা যাকে তিনি ভয় 
করেন। নতুবা যে জিনিসের সাথে তার না কোনো ভালোবাসা আছে, না 
আছে কোনো শত্ৰুতা, না আছে কোনো লোভ, আর না আছে কোনো ভয়, 


এমন ধরনের জিনিসের প্রতি তার কখনো দৃষ্টি আকর্ষিত হবে না। আর . 


কখনো যদি তার দৃষ্টি ঘটনাক্রমে ওই দিকে পড়েও যায় তবে তার দৃষ্টান্ত 
এমন যেমন পথ চলতে চলতে কারো দৃষ্টি কংকর কি পাথরের উপর পড়ে 
যায়। অতএব যারা সত্যিকারের বুযুর্ণানে দীন তাদের নিকট এটা একটা 
সত্যিকারের ব্যাপার । তাও আবার প্রশংসার যোগ্য । উপরে উল্লেখিত 
কথার এটাই হলো তাদের আসল দাবী । তারা এ বাক্যগুলোর মধ্যে 
তাওহীদ ও ইখলাসে পরিপূর্ণ এবং নিরেট সত্য কথার ঘোষণা করেছেন 
যে, বান্দাহকে গায়রুল্লাহর দিকে দৃষ্টি না দেয়া উচিত। এবং আল্লাহ ছাড়া 
অন্য কোনো দিকে ভালোবাসা, ভয় অথবা আরজুর দৃষ্টি দেয়া ঠিক নয়। 
এর বিপরীতে তার মন মাখলুকাতের সকল যিকির ফিকির থেকে খালি ও 
মুক্ত হওয়া উচিত। আর যখনই সে এগুলোর দিকে তাকাবে তখন আল্লাহ 
প্রদত্ত নূরের চোখে তাকাবে । হকের কান দিয়ে শুনবে, হকের চোখ দিয়ে 
দেখবে, হকের হাত দিয়ে ধরবে, হকের. পা দিয়ে চলবে । এ জিনিসকে 
ভালোবাসবে যেসব জিনিস আল্লাহ ভালোবাসেন। ওইসব কথাবার্তাকে 
ঘৃণা করবে, যেসব কথাবার্তা আল্লাহ ঘৃণা করেন। এ দুনিয়ার কাজে 
কারবারে আল্লাহকে ভয় করবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে গোটা 
মাখলুকাতের বিরোধিতা এবং শক্রতাকেও পরওয়া করবে না। এটাই হলো 
ওই দিল যা ‘সলীম’ এবং “একনিষ্ঠ” যাকে আরেফ ও মুওয়াহেদ বলা 
হয়েছে। যার উপাধি মুমিন মুসলিম হিসেবে শোভা পায় । যেমনভাবে 


্‌ ইবাদাতের মর্কধা ৮০৫৫ পা 
'ফানাহর তৃতীয় প্রকারটি অর্থাৎ ফানা ফিল ওয়াজুদ ফিরআউন ও তার 
অনুসারীর বৈশিষ্ট্য, না টি আহি়াতে করায় ওভারের 
অনুসারীদের বিশেষ বৈশিষ্ট্যের অর্ন্তগত । | 


ফানাহ্‌র এ. প্রকারটাই আল্লাহ তা'আলার নিকট প্রশংসনীয় । যত 


সত্যপন্থী এবং অনুসরণের যোগ্য মাশায়েখ অতিবাহিত হয়েছেন, তাঁরা : 


সকলেই. আল্লাহ তা“আলা সম্পর্কে এ ধারণা ও আকীদা পোষণ করতেন 
যে, তিনি সকল মাখলুক থেকে একেবারেই: পৃথক অস্তিত্ব । তিনি চিরন্তন, - 
আর অবশিষ্ট সব সৃষ্টি ধ্বংসশীল। আর চিরন্তন সত্তা ধ্বংসশীল বস্তু থেকে 
পৃথক ও একেবারেই স্পষ্ট হওয়া একটি জরুরী ব্যাপার । এসব সম্মানিত : 
ব্যক্তিগণ রাহে সুলুকে সংঘটিত হওয়া সন্দেহ হৃদয়ের রোগসমূহ সম্পর্কেও 
লোকদেরকে অবহিত করেছেন। তারা জানিয়েছেন যে, কিছু কিছু লোক 
সুলুকে বাতেনের সময় তো মাখলুকাতের মুশাহিদা করেন কিন্তু হৃদয়ে 
পার্থক্য করার শক্তি না থাকার কারণে মাখলুককেও খালিক বলে মনে করে 
বসে। ঠিক যেমন কোনো ব্যক্তি সূর্যের কিরণ দেখে ধারণা করে. বসে, 


এটাই সূর্য । অথচ প্রকৃত ব্যাপার তা নয়। 


Institute for Communit el 
unity Development 
(এটি তাসাউফের একটি পরিভাষা । ব্যক্তির দৃষ্টি ও অন্তরের অবস্থা 


পরস্পর বিপরীত দিকে থাকলে 'ফরক' আর দুটি জিনিস একটি একক 


বিন্দুতে একিভূত হলে তাকে বলা হয় ‘জমা’ 1) 


“ফানাহ্র পরিভাষার সাথে মিলে যায় এমন দুটো শব্দ ফরক ও 
জমা ।” আর এতেও এমন ধরনের বিপজ্জনক ইবাদাতের. রেওয়াজ এবং 
ধারণা ডুকে আছে যা “ফানাহ্‌্র' পরিভাষার আবরণে লুক্কায়িত। একজন 


 বান্দাহ যখন মাখলুকাতের বিভিন্ন রকমের জিনিস আধিক্যের উপর নজর 


দেয় তখন তার দৃষ্টি ও তার হৃদয় উভয়টাই এতে পেরেশান হয়ে যায়। 
সে বিভিন্ন জিনিস সামনে দেখতে পায়। কাজেই বিভিন্ন দিকেই তীর 
নজর আটকে যায়। কোথাও এ দৃষ্টি আটকায় আগ্রহ ও ভালবাসার 
ভিত্তিতে। আবার কোথাও আটকায় ভয়ভীতির ভিত্তিতে । আবার কোথাও 
তা হয় প্রত্যাশার ভিত্তিতে । এরপর ‘কলব’ ও. 'নযর' এর এ পেরেশানী 
বিভিন্নতার পর যখন এটাকে ‘জমার’ অর্থাৎ একত্রিত হবার প্রশান্তি লাভ 
করা যায় তখন তার পেরেশানী একত্রিত দৃষ্টিভঙ্গি দ্বারা পরিবর্তন হয়ে 
যায়। তার হৃদয় আল্লাহর একত্বে ও খাঁটি ইবাদাতের উপর এসে জমে 


১১৬ | ইবাদাতের মর্মকথা 


যায়। ওই সময় তার মহব্বত, সাহায্য, ভয় ও আশা এবং তাওয়ান্ধুলের ' 


অনুভূতি ওই একটি জাতওয়ালা সিফাতের উপর এসে কেন্দ্রীভূত হয়ে 
যায়। এ নিমগ্ন অবস্থায় কোনো কোনো সময় এমনও হয় যে, এ হৃদয় 
মাখলুকাতের দিকে তাকাবার ও খালিক মাখলুকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি 


করার সময়ও পায় না। আবার কখনো এমনও হয় যে, কালব হকের . 


কেন্দ্রের উপর এসে বসে যায় এবং খালকের প্রতি ইচ্ছাকৃতভাবে দৃষ্টি 


নিক্ষেপ করে। এটা “ফানাহ্র” দ্বিতীয় রকমের অর্থের সাথে একেবারেই ' 


সাদৃশ্যযুক্ত। আর ওটাই হৃদয়ের দুর্বলতার ফল। 
এরপর “জমার” আর. এক রকম অর্থ আছে, তাহলো জাতে বারী 
তা'আলার উপর হৃদয় একাণ্রচিত্তে বসে যাবে । সেখানেও সে দেখতে 


ও তদবিরে কার্যক্ষেত্রে চালু আছে। আর মাখলুকাতের সমগ্র আধিক্য এবং 


রকমারী জিনিস আল্লাহ তাআলার একত্ব বিলুপ্ত। সে আরো দেখতে পায় 
যে, আল্লাহই সমগ্র বিশ্বের পরওয়ারদিগার, মাবুদ, খালিক ও মালিক। এ 
ধরনের মন একদিকে ইখলাস, মহব্বত, ভয়, আশা, তাওয়াক্কুল ও 


ইসতেআনাত, হুব্বু লিল্লাহ ও বুগযু লিল্লাহর মালাকুতি আবেগ দ্বারা. 


পরিপূর্ণ এবং জাতে খোদাওয়ান্দির উপর জমা হয়ে থাকে। অন্যদিকে 
খালিক ও মাখলুকের মধ্যে পার্থক্যও তার দৃষ্টির বাইরে যেতে পারে না। 
এটাই হলো সত্যিকারের গোলামী আর এটাই হলো কালেমা তাইয়েবার 
প্রকৃত স্পীরিট। লা ইলাহা ইন্রাল্লাহর সাক্ষ্য দেবার বাস্তব অর্থ এছাড়া 
আর কিছু নয়। কারণ এ জিনিস মনে "গায়রুল্লাহর' মাবুদ হবার 
সামান্যতম কোনো চিহ্ৃও রেখে যায় না। এর উপর আল্লাহ তা'আলার 
উলুহিয়াতের খুবই গভীর ও চিরন্তন নকশী অংকিত হয়ে যায়। যেমন এক 
একটি মাখলুকের মাবুদ হবার নিষিদ্ধতা এবং একমাত্র আল্লাহ তা'আলার 
মাবুদিয়াতের পরিপূর্ণতা চিরন্তনতা প্রতিষ্ঠিত করে দেয়। যার ফলে মন 
এমন এক জায়গায় এসে জমে যায় ও গায়রুল্লাহর পেরেশানজনিত সম্পর্ক 
হতে একেবারেই 'মুক্ত হয়ে যায়। এরপর এর সকল দৃষ্টির একমাত্র 
কেন্দ্রবিন্দু হয়ে যায় আল্লাহই । তার যিকির-ফিকির, প্রেম-প্রীতি, মর্যাদা 
ইবাদাত, চাওয়া-পাওয়া, সন্তুষ্টি, নির্দেশ মানা, ভয়-ভীতি, আশা-ভরসা 
সব অনুভূতির একমাত্র উদ্দেশ্য যে কা'বা, তার তাওয়াফে মশগুল হয়ে 
যায়। কিন্তু সাথে সাথে তা এক মুহূর্তের জন্যও এ সত্যকে ভুলে যায় না 
যে, মাখলুকাত এ ঘটনাবহুল বিশ্বে নিজের পৃথক ও স্বতন্ত্র অস্তিত্ব রাখে, 
এমন অস্তিত যা আল্লাহ তা'আলার অস্তিত্ব থেকে একেবারেই পৃথক । 


ইবাদাতের মর্মকথা- ৮০8. ইনি 
বান্দাহ যখন এ স্তরে পৌছে তখন সে সঠিক অর্থে একতৃবাদী হয়ে যায়। 
এ হাদীস দ্বারা এ ব্যাপারটি একবারেই পরিষ্কার হয়ে যায়। হাদীসে বলা 


হয়েছে সবেতিম যিকির হলো £ 411 %| 411 ৯ 


দুর্ভাগ্যবশত মানুষ যিকিরের ব্যাপারে ভুল মানসিকতা ও ধারণার 


কারণে খুবই বিপজ্জনক প্রদর্শনী করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট এরশাদ থাকার পরও তারা ধারণা পোষণ : 


করে থাকে যে £ 4111 91 411 % যিকির শুধু সাধারণ 'লোকের জন্য । 


আর খাস খাস লোকদের যিকিরের পদ্ধতি হলো শুধু “আল্লাহ” শব্দের 
অজিফা করা। আর খাসদের মধ্যেও যারা আরো খাস তাদের শব্দ 
উচ্চারণেরও কোনো প্রয়োজন নেই। তাদের জন্য শুধু “ইয়াহু” “ইয়াহু” ' 
করাই যথেষ্ট । কিন্তু এটা স্পষ্ট ভ্রান্তি ও গোমরাহী । তারা তাদের এ দাবীর . 
ব্যাপারে কুরআনের যেসব আয়াত থেকে দলীল পেশ করে তাতে মূলত 
কুরআনের অর্থের পরিবর্তন ও বিভ্রান্তিমূলক ব্যাখ্যা-বিশ্রেষণই তারা পেশ 
করে। দৃষ্ান্তস্বরূপ তাদের কয়েকটি দলীল নীচে দেয়া হলো। . 
৭): ০2151755055 Sl 
“(হে রাসূল!) বলো আল্লাহ (কিতাব নাযিল করেছেন)। তারপর, 
তাদেরকে ছেড়ে দিন তারা তাদের যুক্তিবাদের খেলায়ই মেতে 
থাকুক।”-সুরা আল আনআম ৪ ৯১ ME. ৯ 
এ আয়াত দ্বারা তারা এ দলীল পেশ করে বলে দেখো, এ আয়াতে 
আল্লাহ তা'আলা বলেছেন যে, “বলো আল্লাহ”। এর দ্বারা বুঝা গেলো . 
শুধু “আল্লাহ” “আল্লাহ”বলাই যিকির হিসেবে যথেষ্ট। কিন্তু একটি 
সাধারণ জ্ঞান-বুদ্ধিসম্পন্ন মানুষও যার কুরআনের শিক্ষা ও.আরবী ভাষার 
নিয়ম-কানুন সম্পর্কে সামান্য জ্ঞান আছে, এ বাক্যের পূর্বাপর সম্পর্কের 
প্রতি লক্ষ্য রেখে অনুভব করতে পারে যে, “আল্লাহ” শব্দ এখানে একা 
একা ব্যবহত হয়নি। বরং প্রকৃতপক্ষে তা একটা গোটা বাক্যের অংশ 
মাত্র। এ বাক্যের . অবশিষ্ট অংশকে অবস্থান গত র দাবী ও. 
আলামত অনুযায়ী উহ্য রাখা হয়েছে। কারণ এসব শব্দের (171 J) 
আগের বাক্য হলো প্রশ্নবোধক। আর প্রশ্নবোধক বাক্যের উত্তর 
সাধারণতঃ এভাবে দেয়া হয় যে, প্রশ্নবোধক বাক্যের বেশীর ভাগ শব্দ 
যেগুলো জবাবের বাক্যে আনা হয়, সেগুলোকে উহ্য রাখা হয়। যেমন এ 
বাক্যের গোটা অংশকে যদি প্রকাশ করা হতো তাহলে তা এরূপ হতো £ 


১১৮. M ইবাদাতের মর্মকথা 


০68 Ci 09 28098 


| ₹ কেননা এ বাক্যটি ওই ইহুদীদের প্রতিবাদে বলা হয়েছে, যারা নুযুলে 
কুরআনের ব্যাপারে বলতো -1৮ ৮৯ ১৯: ৮০৫১ ০93 ৮০+আল্াহ 


তাআলা কোনো মানুষের উপর কোর্নো জিনিস নাযিল করেননি” 


_ একথা প্রসঙ্গে আল্লাহ বলেছেন যে, যদি প্রকৃত অবস্থা তাই হয়ে থাকে 


যে, আল্লাহ মানুষের উপর নিজের কালাম নাধিল করেন না, তাহলে বলো 
-ওই কিতাব যা মূসা আলাইহিস সালাম তোমাদের নিকট নিয়ে 
এসেছিলেন তা কে নাযিল করেছিলো ? 


উহ তারার নিতে সি? 


এ শন শাহ নি লাদ 
উপর কিতাব নাযিল করেছেন ।” 


.. এখন ইসমে মোষ্মের অর্থাৎ “ইয়াহু”-কে শরীআতসম্মত যিকির 
বলার ব্যাপারটা নিন। চিলি বিলেবে তারা এ আয়াতকে 
পেশ করে ৪ ৃ 
৬: ০1১৯০০21091 055 20 [হা 
“অথচ এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না।” 


এ আয়াতকে তারা তাদের ভূল ব্যাখ্যার অনুশীলন ক্ষেত্রে বানিয়েছে । 
তাদের মতে এ আয়াতের মতলব হলো, ৭১৭ ১১১ ১1 অর্থ আল্লাহ 
রাসেখিন ফিল ইলমে (জ্ঞানের পারদর্ীগণ) ছাড়া আরি কেউ জানে না। 
কিন্তু এটা স্পষ্ট যে, কাযা যর সা রি 
হতে পারে যা এখানে করা হয়েছে। | 


মোটকথা ‘ইসমে জাহেরই’ হোক অথবা ‘ইসমে মুযূমের'ই হোক না 
কেন, শুধু একটি শব্দ দ্বারা না সলফে সালেহীনদের কেউ যিকির করেছেন 
আর না নবী-রাসূলগণ একে শরীআতসম্মত বলেছেন. বলে কোনো বর্ণনা 
আছে।. কারণ একটি শব্দ দ্বারা কোনো বাক্য গঠিত হয় না। এর দ্বারা 
কোনো অর্থ বুঝা যায়না । এজন্য এটাকে ঈমান অথবা কুফরের ভিত্তি বলা 
যেতে পারে না। একটি শব্দ শুধু ধারণা সৃষ্টি করতে পারে ৷ যে ধারণার 
দ্বারা হ্যা’ অথবা ‘না কোনো হুকুম নির্দেশ করা যার না। যদি আগ 


ইবাদাতের মর্মকথা | ১৯৯ 
থেকেই মনে কোনো পরিচয়.ও অবস্থা বিদ্যমান না থাকে, যা এ শব্দটি 
মিলে একটি নির্দিষ্ট অর্থ সৃষ্টি করে। নতুবা সাধারণ অবস্থায় একটি শব্দ 
কি হৃদয়কে শুধু একটি ধারণা দেয়া ছাড়া আর কোনো পরিপূর্ণ কথা ও 
নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করতে পারে না.? অথচ শরীআত যত প্রকার 


যিকিরের তালীম দিয়েছে, তার সবগুলোই এমন যা স্বয়ং নিজে অন্য 
কোনো . জিনিসের সাহায্য ছাড়া পরিপূর্ণ কথার অর্থ প্রকাশ করতে পারে, 


সে আমাদেরকে আলোচ্য যিকিরের ব্যাপারে দুধারী তরবারী চালাবার 
কোনো অনুমতি দেয়নি। বস্তুত আমরা দেখছি যে,. যেসব লোক এ 
বিপজ্জনক খেলা খেলছে তারা এ তরবারী দিয়েই তাদের নিজের গর্দান দু 
টুকরো করে কেটেছে। তাওহীদ ও মারেফাতে ইলাহীর উচ্চতর মাকামে 
পৌছার পরিবর্তে বিভিন্ন রকমের ইলহাদ (কুফরী) ও আকীদার অভিশপ্ত 
গোমরাহীতে গিয়ে ফেঁসে গেছে। বিশেষ করে ইসমে মুয্মের অর্থাৎ 
‘ইয়াহু’ ‘ইয়াহু’ যিকির তো বিপজ্জনক ফিতনার উৎসমুখ। এ তরিকার 
যিকিরের সাথে নবীদের তরিকার যিকিরের কোনো দূরতম সম্পর্কও নেই। 
বরং তা আপাদমস্তক বিদআত ও গুমরাহী। কারণ যে ব্যক্তি “ইয়াহু” 
“ইয়াহু” শব্দ বার বার উচ্চারণ. করতে থাকে এবং আল্লাহর মূল নাম না 
নেয়, তখন তার এ সন্দেহযুক্ত কথায় “হু” এর যমীরের ইশারা শুধু ওই 
জিনিসই হতে পারে, যার ধারণা আগ থেকেই তার মনে গেড়ে আছে। . 
আর এটা একটা স্পষ্ট কথা যে, প্রত্যেকটা হৃদয়ে সবসময় যাতে 
“ইলাহীর” সঠিক ধারণা রাখা ও নূরে হক-এ ভরে যাওয়া জরুরী নয়। 
সে কখনো গুমরাহ হয়ে যায়, কখনো হিদায়াত প্রাপ্ত হয়। কখনো মাবুদ ও 
মা'বুদিয়াতের সঠিক ধারণা পায়, কখনো আবার ভুল ধারণা করে। এ 
কারণে “ইয়াহু” বলতে থাকার অর্থ অবশ্যভ্তাবী রূপে এক আল্লাহর ডাক 
নাও হতে পারে। বরং একথার সম্ভাবনা আছে যে, যে 'জাত'কে সে 
ডাকছে তার ধারণা তার মনে ওই ধারণা হতে বেশ দূরে যা এক আল্লাহ 
লা-শারীক এর প্রকৃত ধারণা । তাই যিকিরের এ রীতি পদ্ধতি বিভিন্ন 
ধরনের ঈমানের শত্রুর বিপদাপদ দ্বারা বেষ্টিত। একা একটি শব্দ দ্বীনের 
মধ্যে কোনো মর্যাদা রাখে না। “জমহুর আহলে ইসলাম’ একথায় একমত 
যে, শুধু একটি শব্দ ‘আল্লাহ’ বলে দিলেই কাউকে মু*মিন বলা যাবে না। 
এ কারণেই দিবালোকের মত স্পষ্ট শরীআত কাউকে শুধু একটি শব্দ দ্বারা 
যিকির করার অনুমতি দেয়নি । 


এখানে কুরআনে মাজীদের এসব আয়াত থেকে কোনো সন্দেহ হওয়া 


উচিত নয়। যেসব আয়াতে “নিজের রবের নামকে স্মরণ করো” শব্দে 


১২০ 5 ইবাদাতের মর্মকথা 


ব্যবহার করা হয়েছে এসব আয়াতে যিকরে ইস্ম বাঁ নাম স্মরণ করার অর্থ 
অবশ্যই এটা নয় যে, শুধু আল্লাহ শব্দ বার বার বলতে থাকো ।.বরং স্বয়ং 
কুরআনের মোবান্নেগ ও ব্যাখ্যাদাতা এ যিকিরের অর্থ ও পদ্ধতির ব্যাখ্যা 
দিয়ে আমাদেরকে বলেছেন যে, এ “যিকরে ইসম'-এর অর্থ এ ধরনের 
বাক্যের অজিফা যা আল্লাহ তা'আলার যিকির ও তার তাসবীহ হিসেবে 


ব্যবহৃত হয়। বস্তুত যখন 8 £v : 2৪19 - pei ৩০০7০ [১ ০২৪ -এ. 


আয়াত নাযিল হয়েছে তখন রাস্লুল্রাহ সারাহ আলাইহি ওয়াসাল্লাম 
এরশাদ করেছেন, “এ হুকুম অনুসারে তোমরা কুষু'তে আমল করো ।” 


যখন ১ :০%০| -2% এ ০৭ ০১ এ আয়াত নাযিল হলো তখন 
তিনি এরশাদ করলেন, এ হুকুম অনুসারে তোমরা সাজদায় আমল করো। 


এরপর এসব আমলের উপর আমল করার পদ্ধতি এভাবে বলে 
দিয়েছেন যে, রুকূ'তে (১১৯11 ০: ০১০৮ সাজদায় ৮/০% ০১ ০৮৯২০, 
পড়বে। 


বুঝা গেলো ‘ইসমে রব*-এর তাসবীহ অর্থ হলো এমন ধরনের 


বাক্যের অজিফা আদায় করা যা আল্লাহ তা'আলার ‘হামদ’ ও পবিত্রতার 
অর্থ বহন করে। শুধু ‘আল্লাহ’ একটি শব্দের যিকির নয়। নামাযে, আযানে 
ঈদে. ও হজ্জের রসম-রেওয়াজে যেসব যিকির-আযকার নির্দিষ্ট ও 
শরীআতসম্মত করা হয়েছে তার সবগুলোই পূর্ণ বাক্যে শেষ করা হয়েছে। 
শুধু একটি শব্দের আকৃতিতে নয়। শুধু একটি শব্দের আকারে চাই, তা 
ইসমে জাহের হোক অথবা যমির (বিশেষণ) এদের যিকিরের শরীআতের 
কোনো ভিত্তি নেই। এ সবকে যদি আকাবির আওলিয়া আরেফিনে 
কামেলীনের খাস তরিকায়ে যিকিরও বলা হয় তবুও এসব তো নানা 
ধরনের বিদআত ও গুমরাহীর উৎসমুখ । 


দীনের সঠিক পথ্থ 

আমি উপরে বর্ণনা করে এসেছি যে, দীনের বুনিয়াদ দুটি জিনিসের 
উপর নির্ভর করে, একটি হলো ঃ আল্লাহরই বন্দেগী করতে হবে । দ্বিতীয় 
হলো ঃ আল্লাহর বন্দেগী এমন পদ্ধতিতে করতে হবে, যা শরীআতসম্মত ৷ 
নিজের মনগড়া ও বেদআতী পদ্ধতিতে নয়। 

নীচের আয়াতটিতে এ সত্যই স্পষ্ট করে বলে দেয়া হয়েছে 8 


১143১5১৩৩১৩ %9 1০9০০ 1840 28898 ১০ 


্‌ রা ইবাদাতের মর্মকথা 3 ১২১. 
“অতএব যে ব্যক্তি আল্লাহর সাক্ষাত লাভের আশা পোষণ করবে, ' 
সে যেন আমলে সালেহ করে আর নিজের রবের বন্দেগীতে কাউকে ৃ 

শরীক না বানায়।”-সূরা আল কাহাফ ৪ ১১০ ১ ্‌ 
শাহাদাতের উভয় কালেমাতেই “জাহের ও 'বাতেন' উভয় দিক এ 


| অর্থই পরিষ্ষুট হয়ে উঠেছে কালেমায়ে তাইয়্যেবা, প্রথম কালেমায় | 4 


ii রা রি রাহৃজি আছে যে আমরা: জাল্লাহ ছড়া আর কারো 


 ইবাদার্ত করি না।.. 


আর কালেমায় শাহাদাত অর্থাৎ দ্বিতীয় কালেমাতেও আমরা একথার | 
সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ওই নবী-_ 
যিনি মাবুদে বরহকের আহকাম আমাদের কাছে পৌছিয়েছেন। 

Ei NR 
আমাদের জন্য অপরিহার্য | 


জাহির 
কথা ও পদ্ধতিকে দিবালোকের মত স্পষ্ট করে দিয়েছেন। এরই আলোকে 
একজন বান্দাকে তার নিজের মাবুদের. ইবাদাত করা দরকার । আর 


ইবাদাতের মনগড়া নিয়ম-পদ্ধতি নির্মল করে দেয়া দরকার । যেসবের 


কোনো ভিত্তি কুরআন-হাদীসে পাওয়া যায় না। যেমন এসব সঠিক বিধান 
আমরা পালনে বাধ্য যে, শুধু আল্লাহকেই ভয় করতে হবে। সব ব্যাপারে 
তার উপরই ভরসা করতে হবে । সাহায্য চাইতে হবে তীর কাছেই। 
ডাকতেও হবে তাকে তাকেই বানাতে হবে সমস্ত উৎসাহ উদ্দীপনার মূল : 
কেন্দ্র। বন্দেগী করতে হবে শুধু তারই। ঠিক একইভাবে আমাদেরকে এ 
হুকুমও দেয়া হয়েছে যে, রাসূলের অনুসরণ করতে হবে বিনা বাক্যে। তার 
আহকামের পাবন্দী করতে হবে। তার নকশে কদমকে পথ প্রদর্শনকারী 
হিসবে গণ্য করতে হবে । যা তিনি হালাল করেছেন তাকেই হালাল জানতে 
হবে। আর ওইসব জিনিসকেই হারাম জানতে হবে যা তিনি হারাম বলে. 
ঘোষণা করেছেন। দীন হিসেবে শুধু ওইসব জিনিসকে মানতে হবে । তীর 
কথা ও কাজ দ্বারা যেসব জিনিসের প্রমাণ পাওয়া যায়। 

গোটা কুরআন এসব হাকীকত এবং দীনের ভিত্তির বিশ্লেষণ দ্বারা 
রি রা নয নাসার বুনন 
অর্থই সুস্পষ্টভাবে বেরিয়ে আসবে। 

“ইবাদাত” “ইনাবাত' (আল্লাহর দিকে রুজু হওয়া) “খাশিয়াত' 
(ভয়ভীতি) 'ইস্তেয়ানাত' (সাহায্য চাওয়া) ‘তাওয়াক্কুল’ ‘খাওফ’ ও 
তাকওয়ার যেখানেই উল্লেখ আছে, প্রত্যেকটির সম্পর্ক হবে আল্লাহ 


১২২ | ইবাদাতের মর্মকথা 

জাল্লাশানুহুর দিকে । শুধু দুটো জিনিস এমন আছে যার মধ্যে আল্লাহর 
' সাথে তার রাসূলও শরীক .আছেন। এর একটি হলো আনুগত্য আর 
অপরটি হলো মহব্বত । অর্থাৎ এতায়াত ও মহব্বত যেভাবে আল্লাহকে 
করতে হবে ঠিক সেভাবে রাসূলেরও করতে হবে। বাকী সব জিনিসে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অর্থেই আল্লাহর শরীক 
নয়। বরং সাধারণ মানুষের মতো তিনিও এ কাজে আদিষ্ট যে, আল্লাহরই 
ইবাদাত করতে হবে। তার উপরই ভরসা করতে হবে। সাহায্য তার 
কাছেই চাইতে হবে। তার নিকটই সকল নিবেদন পেশ করতে হবে। 
তাদের আম্বিয়া আওলিয়াকে তাদের সঠিক স্থানে. রাখতে পারেনি । আল্লাহ 
ওয়াহদাহু লা-শারীক এর বিশেষ সিফাতে তারা তাদেরকেও শরীক করে 
দিয়েছে। তারা তাদের থেকে দোয়া চাওয়া এবং তাদের উপর তাওয়াকুল 
করতে শুরু করে। কিন্তু নিষ্ঠাবান মু'মিনদেরকে আল্লাহ তা'আলা হিদায়াত 
দান করেছেন। তারা সিরাতুল মুসতাকীমের উপর চলে অভিশপ্ত ও 
গুমরাহদের মধ্যে গণ্য হওয়া থেকে রক্ষা পেয়েছেন। তারা দীনকে 
আল্লাহর জন্য একনিষ্ঠ করে নিয়েছেন। নিজের মাথাকে তারই দরবারে 
লারা 


নভে নিতে সবহ্যাধারনভারই সারে পরিিকিরেছেন। 
প্রতি কদমে তার উপরই পূর্ণ ভরসা করেছেন। আবার তার রাসূলের 
আনুগত্য করেছেন । তাকে অন্তর দিয়ে ভালোবেসেছেন। তাকে তাযীম ও 
তাকরীম করেছেন। তার সাথে বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক গভীর করেছেন। 
ঘোর বিপদে তার জন্য জীবন বাজী রেখেছেন। নিজের আমলী জিন্দিগীতে 
জীবনের, সকল মঞ্জিল অতিক্রম করেছেন। 

| এ হলো সে ‘দীন ইসলাম’ যার তাবলীগ ও প্রচারের জন্য সকল 
আত্বিয়ায়ে কেরাম প্রেরিত হয়েছিলেন। যে দীন ছাড়া আল্লাহর দরবারে 
আর কোনো দীন গ্রহণীয় নয়। আর এটাই হলো ইবাদাতের মূল কথা । 
আল্লাহ্‌ রাব্বুল ইয্যত প্রত্যেক মু'মিনকে এ সত্য অনুধাবনের শক্তি দান 
করুন। এ অনুযায়ী নিজ নিজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা ও দৃঢ় 
কদম দান করুন। আমীন! ছুম্মা আমীন!! 


সমাপ্ত 


তা 


নান হবলে 


